প্রকাশক শ্রপুলিনবিহারী সেন 
বিশ্বভারতী, ৬৩ হারকানাথ ঠাকুর লেন, কলিকাতা 


আষাঢ় ১৩৫২ 


মূল্য আট আনা 


মুদ্রাকর শ্রীস্ুর্যনীরায়ণ ভট্টাচার্য 
তাপসী প্রেস, ৩০ কর্ণওআলিস স্ট্রাট, কলিকাত 


ঙ 
কীর্তনের তাৎপর্য 


বর্থাভিগীড়ং নটবরবপুঃ কর্ণয়োঃ কর্ণিকারং 
বিভ্রন্বামঃ কনককপিশং বৈজযনতীমালাং। 
রন্ধান্‌ বেখোরধরমুধ় পুরয়ন্‌ গৌপবৃন্দৈ- 
বৃন্দারণ্যং স্গগদরমণং প্রাবিশদ্‌ গীতকীর্তিং ॥ 
| _-শ্ীমদ্ভাগবত, ১ম 
এ স্থৃলে শ্রীকৃষ্ণের বিপিনবি্বারী বেশ বণিত হইয়াছে: গ্রীকুষ্ণের সুন্দর 
দেহ, মন্তকে মধুরপুচ্ছের শিরোভূষণ, কর্ণে কণিকার কুসুম, পরিধানে মুবর্ণের 
্থায় উজ্জল পীতবাস, গলে আজামুলম্বিত পঞ্চবর্ণময়ী মালা, অধরে স্ন্ত বেধুঃ 
গোপগণ চারিদিকে তাহার প্রশংসা গান করিতেছেন-- এইভাবে ভিনি 
তাহার লীলাভূমি রমণীয় বৃন্দাবনে গ্রৰেশ করিলেন । 


এখানে ব্রজবাসীরা শ্রীুষের যে বিচিত্র সৌনারধ-বৈদধ্যাদি প্রশংসারপা 
গীতি গান করিলেন, তাহাই “কীর্তন” শবের অর্থ। কৃ ধাতুর অর্থ প্রশংসা। 
সাধারণতঃ মৃত ব্যক্তির যে যশঃ তাহাই কীি বলিয়া কথিত হয়, জীবিত 
ব্যক্তির সম্বন্ধে যশঃ খ্যাতি প্রভৃতি শব প্রযোজ্য হয়। কিন্তু এখানে লক্ষ্য 
করিবার বিষন্ন এই যে শ্রীককষ্ণের সন্মুখেই তাহার যে যশোগাথা গীত হইল 
তাহাকেই ভাগবতকার বলিলেন 'কীর্ঠি”। কীর্তি এবং কীর্তন একই ধাতু হইতে 
উদ্ভূত হইয়াছে। কীর্তন বলিতে যে সংগীতবিশেষ বুঝায়, তাহা এই কীতি 
_-বিশেষভাবে শ্রীকের কীতি_- গান করিবার পদ্ধতি হইতে আগিয়াছে। 
কীর্তন অর্থে সংগীত না বুঝাইয়া শুধু গুণানুবাদ বুঝ।ইতেও পারে। যেখানে 
নবধা তল্ভির লক্ষণ-বর্ণনায় কীর্ডনের উল্লেখ আছে, 


৪ কীতন 

শব! কীর্তনং বিষ্োঃ শ্মরশং পাঁদিসেষনং 1 

অর্চনং বন্দনং ছাস্যং সখ্যমাঝানিবেদনম্‌ ॥ 

সেখানে গানই যে বুঝিতে হইবে, এমন নহে। কিন্তু ভগবদ্ভক্তির জন্য যে 

গুণকথন, লীলাবরণন প্রভৃতির প্রয়োজন, তাহা হইতেই সংগীতের নাষ হইয়াছে 
“কীর্তন” । ম্তরাং ভগবদ্বিষয়ক সংগীত ব্যতীত অন্ত সংগীতকে কীঙন নামে 
অভিহিত করা যায না। কীর্ডন মুধ্যতঃ শ্রীরুষ্ণের লীপা-বিষয়ক সংগীত 
হইলেও ব্মানকালে কালী-বিষয়ক সংগীতও কালীকীর্তন নামে পরিচিত 
হইতেছে । লক্ষ্য করিবার বিষয়.এই যে, রামপ্রসাদের এবং তাহার প্রবর্তিত 
সুরে শ্ঠামা- বিষয়ক যে সকল গান লইয়া কালীকীর্তন গীত হয়, তাহাতে 
তক্তিবই প্রাধান্ত লক্ষিত হয়। 


“কীর্তন বলিতে আমর! বাংলাদেশেরই একটি বিশিষ্ট সংগীত-পদ্ধতি বুঝি; 
কিন্তু কী্নঃ শব বাংলাদেশেরই একচেটিয়া নহে । দৃষ্টান্ত দ্বরূপ বলা যাইতে 
পারে যে মহারাষ্ট্রদেশে সাধক কবি তুকারাম যে সংগীত করিতেন তাহাও 
কীর্তন নামে কথিত হুইয়াছে। তিনি ভাহার একটি অভঙ্গে বলিয়াছেন যে, 
জাহবীর ধারা যেমন ভগবানের পাদপন্ন হইতে উতিত হইয়া মরধামে নামিয়াছে, 
কীর্ডনের ধার! তেমনি মাগ্ুষের হৃদয় হইতে উৎসারিত হইয়া ভগবৎ-পাদপন্সে 
গিয়া মিশিয়াছে। উভয় ধারাই পতিতপাবনা। মানুষের হৃদয় পবিত্র 
করিতে, পাপরাশি ধৌত করিতে কীর্তন গঙ্গারই মত ফলপ্রদর। 


তবে বাংলার বাহিরে আমাদের কীত ন-সংগীতের মত কোনও সংগীত 
নাই। ভগবং-সংগীত ভজন নামে অনেক স্থলে পরিচিত। কিন্তু কয়েক" 
শতাবী ধরিয়া বাংলার মাটিতে কীতর্ন নামে ষে এক অভিনব সংগীতপন্ধতি 
জন্মলাভ করিয়াছিল, অন্য কোনও দেশে তাহার তুলন! পাওয়া যায় ন1। 


এই নৃতন পদ্ধতি অন্য অনেক ক্ষেত্রে অনুকৃত হইয়াছে+ কীতনিগানের 
স্বকোমল আবেদন ও বৈশিষ্ট্য লইয়া বহু ব্রহ্ষসংগীত রচিত হইয়াছে । 


কীর্তন € 
যাক্রা, থিয়েটার প্রভৃতিতেও কীত্নের তলগী বছল পরিমাণে গৃহীত হইয়াছে 
বলা বাহুল্য এ সব স্থলে কীর্ত নসংগীতের আভিজাত্য রক্ষিত না হইলেও, ইহা 
বুঝিতে বিলম্ব হয় না যে, তাহাতে কীতণনের প্রভাব স্পষ্ট । রবীন্দ্রনাথের 
সংগীত-প্রতিভা ছিল অনন্তসাধারণ । ভারতীয় সংগীতের মাধুর্য তিনি ধেবূপ 
ভাবে হৃদয়ঙ্ম করিয়াছিলেন, এন্সপ খুব কম লোকের ভাগ্যেই ঘটে। কীতনের 
বৈশিষ্ট্যও তিনি অস্তরঙগতভাবে উপলদ্ধি করিয়াছিলেন এবং সেই জন্তই তাহার 
রচিত কীর্তনগানগুলিতে স্থরের কারুকলা যেরূপ ফুটিয়৷ উঠিয়াছে, তেমন আর 
কাহারও গানে হইয়াছে কিনা সন্দেহ । অবশ্ত তিনি উচ্চাঙ্গের কীণ্ঁনের 
সহিত সুপরিচিত হইলেও তাহার গানগুলিতে তিনি কী্তনের আধুনিক স্থরই 
যোজনা করিয়াছেন। রবীন্দ্রনাথ ব্যতীত আমাদের দেশের আরও বু কৰি 
কীতনের ছাচে পদ রচনা করিয়াছেন এবং তাহাতে কীর্তনের অন্গকরণে 
আখর দ্িবারও ব্যবস্থা হইয়াছে । এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাম্থসিংহ 
ঠাকুরের পদাবলীর উল্লেখ করিতে হয়। কবি এই পদাবলীতে বিদ্ভাপতি 
ঠাকুর ও অন্ত বৈষণব-কবির অন্থুসরণে ব্রজবুলি-ভাষ! ব্যবহার করিয়াছেন। ইহা 
হইতে বুঝা যায় ষে বর্মান কালের সবশেষ কবির উপর কীর্তনের প্রভাব কত- 
থানি পড়িয়াছিল | 


স্‌ 
নামসংকীত'ন 


পূর্বেই বলিয়াছি কীতন বলিতে তগবদ্বিষয়ক সংগীত বুঝায় এবং বিশেষ- 
ভাবে শ্রীকৃঞ্ণলীলা৷ অবলম্বন করিয়! যে সংগীত তাহাকেই কীর্তন নামে অভিহিত্ত 
কর] হয়। প্রথমতঃ ইহাকে ছুই ভাগে বিভক্ত করা যায়: নামকীর্তন ও 
লীলাকীত'ন বা রসকীত'ন। 





কীতন 





নামকীত'নে ভগবানের নাম গীত হয়, নুরে ভগবানের নাম করিলেই 
তাহ নামকীত? ন-পদবাচ্য হয়। নববিধা ভক্তির প্রধান সাধন নাম- 
কীতনন। 'নববিধা ভক্তি পূর্ণ হয় নাম হৈতে” | টবষণবদের মধ্) এই 
নামকীতনের যেরূপ প্রভাব দেখা যায় অন্ত কোনও ধর্ম- সম্প্রদায়ের মধ্যে সে্নপ 
নহে। বৈষ্বের| মনে করেন যে, “কলিযুগে ধর্ম নামসংকীত'ন সাব/। 
₹কীতনন ও কীর্তন সমার্থক | উচ্চন্বরে হরিনাম করার নাম সংকীত্ন। 
নাম হইতেই প্রেম হয় এবং নাম করিতে করিতে ভক্ত কখনও কখনও 
বহির্জগতের সত্তা তুলিয়া ধান। ইহার নাম 'আবেশ। যোগী যোগসাধনার 
দ্বারা যে দমাধির অবস্থা প্রাপ্ত হন, ভক্ত নামগানের দ্বারাও সেইরূপ ভাব- 
সমাধি লাভ করিয়া থাকেন। এই জন্য টৈষ্বের1 উচ্চকঠে নাঁমপংকীতনের 
প্রশংসা করিয়াছেন। নামের সন্ধে শ্রীচৈতন্ভচরিতামূতে এইরূপ উক্ত 
হইয়াছে : 
কেহ বলে নাম হৈতে হয় পাপক্ষয়। 
কেহ বলে নাম হৈতে জীবের মোক্ষ হয় ॥ 
হরিদাদ কে নামের এ দুই ফল নয়। 


নামের ফলে কৃষ্ণপদে মন উপজয় ॥ 
--চৈতন্তচরিতামৃত, অন্তালীলা ৩য় পরিচ্ছেদ, 


ইহার নাম রতি বা প্রেম। নামসংকীতণনের মুখ্য উদ্দেপ্ত প্রেম, এবং 
হাদয়ে এই প্রেম-সধারই বৈষ্ণবধর্ষের প্রধান লক্ষ্য। বু লোক একসঙ্গে 
নামসংকীতনন করিতে পারেন। শ্রীচৈতন্তদেব খন প্রেমে মাতোয়ারা হইয়া 
নামদংকীত'ন করিতেন, তখন সহশ্র সহশ্র লোক সেইসঙ্গে যোগদান করিতেন 
এইরূপ শুনা যায়। 

অনেকে মনে করিতে পারেন যে, নামসংকীত'নে সংগীতের ভাগ অল্প। 
কারণ কোনও একটি নাঁম বা নামসমৃহ উচ্চকঞ্ে অধিকক্ষণ গান করিলে তাহ! 








ক্রযেই একঘেয়ে হই পড়ে। কিন্তু বাগুবিকপক্ষে তাহ! হয় না।. ধীহার: 
চতুপ্রহর, অষ্ট প্রহর বা চব্বিশ প্রহর নামকীত? ন্‌ শুনিয়াছেন, তাহারা জানেন 
ঘে এই নামগাঁন বিভিন্ন রাগরাগিণীতে এবং ভিন্ন তি ছন্দে বা তালে করা! 
হয়। প্রভাতে ভৈরব, তৈরবী, মধ্যান্ছে বাগেশ্রী, সন্ধ্যায় পূরবী, ইমনকল্যাগ, 
রাত্রে ব্হোগ এইরূপ পর্ধায়ক্রমে নাম করা হয়। সুতরাং তক্তগণের অবসাদ 
যাহাতে না আদিতে পারে, তাহার জন্ত নামকীতনে যথেষ্ট সুযোগ দেওয়া 
হয়। বছ খোল-করতাল একসঙ্গে বাজিতেছে, বেহালা বাঁশি প্রভৃতি অন্ত 
যন্ত্র হয়তে। আছে, বিশ্তদ্ধ স্থুরে লয়ে নামের প্রবাহ চলিয়াছে, শ্রোতা ও 
গায়ক অশ্রসমাকুল কণ্ঠে ভগবানকে আহ্বান করিতেছেন, কখনও দ্রুত কখনও 
বিলম্বিত লয়ে, কখনও কখনও সুর মুদারাগ্রাম অতিক্রম করিয়া তারায় ছুটি- 
তেছে, আর গায়ক ও শ্রোতা পরস্পরের সত্তা ভূলিয়! উদ্দাম নৃত্য করিয়া 
পরিশেষে ভাঁবাবেশে তভূলুষ্ঠিত হইতেছেন-_- ইহাই নামসংকীত'নের সাধারণ 
একটি দৃশ্ত। মনে রাখিতে হইবে জনসংগীত বা 72983 ৪10810%এর 
 দৃষ্াস্ত ভারতীয় সংগীতে এরপ আর কোথাও দেখা যায় না। বিলাতের ধর্ম- 
মন্দিরে যে জনসংগীত শুনিতে পাওয়া যায় বা জাতীয় সংগীতে সর্বসাধারণের 
যোগদান করিবার যেরূপ সুযোগ আছে, নামসংকীতনে সেইবপ ব্যাপক 
একতা দেখা যাঁয়। নামসংকীতর্নে যে রাগরাগিণীর সমাবেশের কথা 
বলিলাম উহ! অনেকটা বৈঠকী বা! হিন্দৃস্থানী রীতির অনুগত । সুতরাং 
আুরজ্ঞ গায়ক ইচ্ছ! করিলে নামসংকীর্তনে যথেষ্ট নৃতনত্ব ও মাধুর্য সঞ্চার 
করিতে পারেন । 

একটি কথ! এখানে বল! আবশ্তক। নামসংকীতরনে যেমন ভগবানের 
নাম সুরসহযোগে গীত হয়, তেমনই সেই সঙ্গে প্রার্থনা ও দৈন্যনিবেদনও 
গীত হইতে পারে। এই সকল প্রার্থনাসংগীত বৈষ্ণধ গীতিসাহিত্যের এক 
অপূর্ব সম্পদ। প্রার্থনাগীতে কীত নের লক্ষণ থাকে) সুরেরও ভাতি কীতন- 
সংগীতের অনুগত। 


৮ কীর্তন 


শ্রীভগবসাম লইয়াই নাষসংকীর্ভন-_ যেমন, “হরে কষ হরে কফ কু কষ 
হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 2 এই নামেরই 
পৌনঃপুনিক ও বিরামশূন্ত আধুতিতে অষট প্রহর, চা রশ প্রহর অতিবাহিত 
হইতে পারে। অথবা প্রচৈতন্তের নামও ভার সঙ্গে জুড়িয়া দেওয়া যাইতে পারে, 
ঘথা 'ভ্রীরফঠৈতত্ত প্রভূ নিত্যানন, হরে কৃষ্ণ হরে রাম প্রাধে গোবিদ্দ।' 
“নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম।' এ্চৈতন্তও ভগবান বা 
ভগবানের অবতার বলিয়া পৃজিত হন। শ্রচৈতগ্ত ও নিত্যানন্দ লামসংবীর্ভন 
প্রচার করিয়া বঙ্গদেশে এক প্রবল ভাববন্তা আনয়ন করিয়াছিলেন। সেজন্ 
তাহাদিগকে সংকীর্তনের জনক বলা হয় : | 

প্রেমবপ্তা নিতাই হৈতে অদ্বৈত তরঙ্গ তাতে 


চৈতন্ভ বাতামে উৎলিল। 
স্প্রলরাম দান । 


এই প্রেমবন্ায় একদিন "শাস্তিপুর ডুবুড়ুবু নদে তেসে যায়” । শ্রীচৈতন্যের 
অদ্ভুত প্রেরণা, নিত্যানন্দের অনবঙ্ছিন্ প্রচার এবং শাস্তিপুরনাথ অগ্বৈতচন্দ্রের 
তক্তিধর্ম-ব্যাখা।-- এই তিনের সমাবেশে বাংলা জুড়িয়্া এক বিরাট ধর্মের 
প্রবাহ বহিয়াছিল। শ্রীচৈতন্যের শিক্ষায় সর্বাপেক্ষা প্রধান কথ|-_ 
হরেননাঁম হরের্নাম হরের্নামৈব কেবলং। 
কলৌ নাস্ত্েব নাস্ত্েব নান্তযেব গতিরন্যথ| ॥ 
কলিকালে নাম ভিন্ন জীবের অন্ত গতি নাই, নাই, নাই। এই ত্রিসত্য 
করিবার উদ্দেশ্য এই ষে ইহাতে সংশয়ের কোনও অবকাশ নাই । 
সত্যবুগে লোকে ধ্যানে যে ফল লাভ করিত, জ্রেতাযুগে যজ্ঞ করিলে যে 
পুণ্য হইত, দ্বাপরে পরিচর্যায় বা অর্চনায় যে সুকতি প্রাপ্ত হইত, কলিযুগে 
হরিকীত'নে সেই ফল প্ভ্য হয়। 
সত্যে যদ্‌ ধ্যায়তে বিুং ত্রেতায়াং যজতে মখৈঃ | 
বাপরে পরিচর্যায়াং কলৌ৷ তদ্‌ হরিকীর্তনাৎ ॥ 


টৈতন্তচরিতামৃতে নামের ফল সম্বন্ধে কঘিত হইয়াছে, 


কু্নাম মহামন্ত্রের এই ত হ্বভাৰ। 

যেই জপে তার কৃষণে উপরায়ে ভাব । 

কৃফবিষয়ক প্রেম! পরম পুরুষার্থ। 

যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ 
পঞ্চম পুরযার প্রেমীননদামৃত সিদু 
মোক্ষা্দি আনম যার নহে এক বিন্দু 
কৃষ্ণনামের ফল প্রেম! সর্ব শাস্ত্রে কর। 

--চৈতগ্চরিতানৃত, আদি, ৭ম পরি । 


নামসংকীর্তনের উদ্দেশ্ত এই প্রেমের উদয়। ভগবানের প্রতি মনের 
অন্ুকূলতা হইলে হৃদয়ে যে স্থার্থশন্ত বিমল তাবের আবির্ভাব হয় তাহার নাম 
রতি । এই রতি গাঁ হইলে তাহাকে বলে প্রেম। ইহা শুদ্ধসত্ ম্বরূপ, 
নির্মল, কারণ ইহার মধো কোনও স্বার্থের লেশ নাই। ভক্ত মোক্ষও কামনা 
করেন না। কারণ ভগবদ্ভজনে যদি মোক্ষের কামনা থাকে, তাহাও 
একপ্রকার স্বার্থপরতা । 


বৈষ্ণবের! যে কেল মোক্ষ বাঞ্া করেন না, তাহা একটু প্রণিধান 
করিলে বুঝিতে পারা যায়। তাহাদের মতে তগবাঁনই একমাত্র কাম্য। 
ভগবান নিজেই যেখানে কামনার বস্তু, সেখানে আর অন্ত কি কাম্য থাকিতে 
পারে? অতএব নামসংকীত'নের সার্থকতা হইতেছে চিত্তশুদ্ধিলাভ। স্থুরলয়- 
সহযোগে হউক বা এমনি হউক, নাম করিতে করিতে চিত্তের সমস্ত মলিনতা, 
বিষয়ের সমস্থ চিন্তা, স্বার্থের বা কামনার সকল প্রকার সন্ধান দুরীভূত হইয়া 
যায়। স্থতরাং ভগবানের চিন্তা, তাহার নামগুণকীত'ন এবং তগবং-মেবাই 
পরম বাঞ্িত। নামসংকীত'ন তাহারই সাধন। কারণ নাম ও নামী 
অভিন্ন 


যেই মাম সেই কৃষ্ঃ ভজ নিষ্ঠা করি । 
নামের সহিত ফিরেন আপনি শ্রীহরি ॥ 
__টৈতশ্যটরিতীমৃত। 
পদ্মপুরাণে আছে-- 
| নামচিস্তামণিঃ কুষ্শ্চৈতন্ভরমবিগ্রহঃ | 
পর্ণঃ শুদ্ধে! নিত্যমুক্তোহভিন্নতান নামনামিনঃ 


অর্থাৎ কষ্ণনাম চিস্তামণি ( সর্বার্থপ্রদ ); শুধু তাহাই নহে নাম সাক্ষাৎ 
চৈতত্ত-রসমূতি শ্রীরুষ্ণ যিনি পূর্ণপর্ষ, শুদ্ধবৃদ্ধ এবং অপাপবিদ্ধ ও নিত্যযুক্ত। 
কারণ নাম ও নামীর কোনও ভেদ নাই। 


৩ 


লীলাকীত'ন 


কীত্নের অপর বিভাগের নাম লীলাকীতর্ন ব| রসকীতন। শ্রীকৃষ্ণের 
লীল! অবলম্বন করিয়া যে সকল গীত, তাহা লীলাকীত'ন নামে অভিহিত 
হয়। কিন্তু বঙ্গদেশে যে লীলাকীতন প্রচলিত আছে, তাহ! মাত্র কয়েকটি 
লীলা অবলম্বনেই রচিত। প্রথমতঃ সে-সমস্তই বৃন্দাবনলীলা -সম্পর্কে | 
বৃন্দাবনে যে-সকল লীলা অনুষ্ঠিত হইয়াছিল তাহারও সবগুলি কীতণনে প্রচলিত 
নাই, যেমন পুতনাবধ, যমলাজুন্ভঙ্গ ইত্যাদি। সচরাচর যে-সকল লীলা 
কীর্তনে শুনিতে পাওয়া যায় তাহা এই-_ 

জন্মলীলা, নন্দোত্সব, বাল্যলীলা, গোষ্ঠলীলা» রাধাকুগুমিলন, সুর্যপুজা, 
জলক্রীড়া, পাশাক্রীড়া, দানলীলা, স্থববলমিলন, উত্তরগোষ্ঠ, নৃত্যুরাস, মহারাস, 
বসস্তলীলা, বাপস্থী রাসলীলা, হোলিলীলা; হোলির নৃত্যরাস, ঝুলন, কুঞ্জভঙ্গ বা 


কীর্তন ১১ 


নিশাস্তলীলা, পূর্বরাগ, রূপানুরাগ, অভিসার, আক্ষেপানুর়াগ, কলহাস্তরিতা, 
বাসকসজ্জা, উৎকণিতা, থণ্ডিতা, বিপ্রলন্কা,* মান, বিরহ বা মাথুর, বংশীশিক্ষা 
ইত্যাদি 

যাত্রায় কালীয়দমন, কলম্বতঞ্জন, কংদবধ প্রভৃতি পালা আছে বটে, 
কিন্তু কীত'নে এ লকল পালা প্রায়ই শুনিতে পাওয়া যায় না। কালীয়দমনের 
ও কলগ্কতগ্রনের পদাবলী আছে। 

লীলাগান সন্বন্ধে কেহ কেহ মনে করেন যে, উহা অনধিকারীর পক্ষে 
নহে। অনধিকারী লীলাকীতন শুনিয়া উহার আধ্যাত্মিক গ্যোতনা বুঝিতে 
পারেন না) স্ৃতরাং উহাতে তাহাদের ইষ্ট না হইয়া অনিষ্ট হইবার আশঙ্কা 
বেশী। প্রেমদাসের বংশীশিক্ষায় আছে-_ 

অন্তরঙ্গ সনে লীলারদ-আম্বাদন 
বহিরঙ্গ লৈয় হরিনাম-সংকীত ন ॥ 

ইহা! শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর, মত বলিয়া উদ্ধৃত হয়। 

কিস্তুকে বহিরঙ্গ এবং কে অন্তরঙ্গ তাহ! নির্ণয় করা সহজ নহে। অনেক 
সময়ে দেখিয়াছি যিনি অন্তরঙ্গ ও ভক্ত বলিয়! পরিচিত, তাহার মধ্ো রসের 
উপলব্ধি নাই, অথচ ধাহাকে বহিরঞ্গ বলিয়া উপেক্ষা! করিয়াছি, তাহার মন 
লীলাগানে গলিয়া গিয়াছে । সে যাহা হউক, প্রশ্নটি শুধু সংগীতের দিক 
দিয়া বিচার্য নহে; অরধিকারী-ভেদ এবং লীলা-তাৎপর্যের গুঢ় তত্ব ইহার 
সহিত জড়িত। সে সকল জটিল আলোচনার মধ্যে প্রবেশ না করিয়া বলা 
যাইতে পারে যে, ধাহাদের নামসংকীত্নে আনন্দ হয়, তাহাদের পক্ষে 
নামসংকীত-নই শ্রেয়ঃ। আর ধাহার। লীলাম্বাদনে আনন্দ পান, তাহার! 
লীলাগানের অধিকারী । ভগবানের নামে যদি গ্রীতি হয়, তাহা হইলে 
তাহার গুণাহুবাদে, লীলাম্মরণে, তৎ্পদাক্ষিত তীর্থাদতেও শ্রীতি হওয়া 
স্বাভাবিক। 

লীলাকীর্ভনকে রসকীত'ন নামে অভিহিত করা হয়। রস অর্থে যাহ! 


১২ কীর্তন 


আম্বাদন করা যায় অর্থাৎ যাহা চিন্তা করিলে বা শুনিলে হৃদয় আনন্দে 
আপ্লুত হয়, তাহার নাম রল।* আনন্দময় ভগবানের লীলাও আনন্দের 
সপ্টি করে, এই জন্মই লীলাকীতনের অপর নাম রসকীতন। 

কীত'নে ৬৪ রম আছে। প্রথমতঃ অলঙ্কারশাস্তরে শৃঙ্গাররস ছুই ভাগে বিতক্ত 
হয়। যথা বিপ্রলম্ত ও সঙ্ভোগ। অতিশয় অঙ্থুরক্ত যুবক-যুবতীর অসমাগম- 
নিমিত্ত রতি যখন উৎকুষ্টতা প্রাপ্ত হয়, অভীষ্টসিদ্বি করিতে পারে না, তখন 
সেই ভাঁবকে “বিপ্রলন্ত'। বলে। প্রেমিক-প্রেমিকার পরম্পর মিলনে যে 
উল্লাসময় ভাব হৃদয়ে আব্ভিতি হয় তাহার নাম “সম্ভোগ”। বিগ্রলম্ত আবার 
চারি প্রকার, যথা-_পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্ত্য ও প্রবাস। _ ইহাদের 
প্রত্যেকটি আবার আট ভাগে বিভক্ত । যথা-_ পূর্বরাগের অন্তর্গত আটটি 
বস-- সাক্ষাৎ দর্শন, চিন্রপটে দর্শন, স্বপ্পে দর্শন, বন্দী বা ভাটমুখে গুণশ্রবণ, 
দৃতীমুখে শ্রবণ, সখীমুখে শ্রবণ, গুণিজনের গানে শ্রবণ, বংশীধ্ষনি শ্রবণ। 

মানের অন্তর্গত আটটি বস-- সখীমুখে শ্রবণ, শুকমুখে শ্রবণ, মুরলীধ্বনি 
শ্রবণ, প্রতিপক্ষের দেহে ভোগচিহ্ন দর্শন, প্রিয়তমের অঙ্গে তোগকিন দর্শন, 
গোত্রম্থলন, স্বপ্নে দর্শন, অন্য নামিকার সঙ্গ দর্শন | 

প্রেমবৈচিত্ত্যের আটটি রস, ষথা-_শ্রীকুষ্ণের প্রতি আক্ষেপ, নিজপ্রতি 
আক্ষেপ, সখীর প্রতি, দূতীর প্রতি, মুরলীপ্রতি, বিধাতার প্রতি, কদর্পের 
প্রতি এবং গুরুজনের প্রতি আক্ষেপ । 

প্রবাসের আটটি, যথা-- ভাবী (বিরহ), মথুরাগমন, ভ্বারকীগমন, কালীয়- 
দমন (অদর্শনে বিরহ), গোচারণজনিত বিরহ, নন্দমোক্ষণ, কার্ধাহ্ছরোধে 
প্রবাস; রাসে অন্তধধন। 

বিগ্রলস্তের স্তায় সন্তোগেরও চারিটি বিভাগ আছে, যখ1-- সংক্ষিপ্ত সম্ভোগ, 
সংকীর্ণ সস্ভোগ, সম্পন্ন সম্ভোগ এবং সমৃদ্ধিমান্‌ সম্ভোগ । সংক্ষিপ্ত সম্ভোগের 
অন্তর্গত আটটি রসের নাম-- বাল্যাবস্থায় মিলন, গোষ্টে গমন, গোদোহন, 
অকন্মাৎ চুগ্বন, হস্ডাকর্ষণ বস্ত্াকর্ষণ, পথরোধ, রতিভোগ | 


সংকীর্ণ সম্ভোগে মহারাস, জলক্রীড়া, কুঞ্জলীলা, ছানলীলা, ২ | বংগচুরি, 
নৌকাবিলাস, মধুপান, সু্বপূক্া এই আটটি বিভাগ আছে। . 

সম্পন্ন সম্তোগের বিভাগ যথা--. হুদূর দর্শন, ঝুলন, হোলি, গ্রহেলিকা, 
পাশাখেলা, নতককিরাস, রসালস, কপটনিজ্রা | 
_ নমৃদ্ধিমান্‌ সম্তোগে__ স্বপ্নে বিলাস, কুরুক্ষেত্র, ভাবোল্লাস, ব্রজাগমন, 
বিপরীত সম্ভোগ, ভোজনকৌতুক, একত্র নিষ্তা, শ্বাধীনভতৃকা। 

পূর্বে যে সকল লীলার উল্লেখ করা হইয়াছে, তাহাদের মধ্যে এই চতুঃযষট 
রসের অল্লাধিক বিস্তার আছে। কীগনগায়ককে সেইজন্ত সাবধানতার 
সহিত গান করিতে হয়। কীর্ঠনিয়! শুধু সংগীতজ্ঞ হইলেই হয় না, তাহাকে 
পণ্ডিতও হইতে হয়। সকল কীর্তনিয়াই যে পণ্ডিত একথা বলিতেছি না। 
তবে পণ্ডিত হইলে ভাল হয়। পূর্বে এক্ূুপ বহু কীত-নগায়কের নাম শুন? 
যায় ধাহার1 পণ্ডিত ছিলেন। এই সেদিনও অদ্বৈতপগাস পণ্ডিত বাবাজি, রায় 
বাহাদুর রলময় মিত্র কীতনগানে প্রপিদ্ধি লাভ করিয়া! গিয়াছেন। 
রস-জ্ঞান না থাকিলে অভিজ্ঞ শ্রোতার নিকট গায়ককে পদে পদে লাঞ্ছিত হইতে 
হয়। রস-্ঞানের অভাব থাকিলে রপাভাস হয় এবং রসাভাপবিশিষ্ট গানে 
রসিক শ্রোতার মনস্তটটি হয় না। রসাভাসের অর্থ মোটামুটি রসছৃষ্টি। অর্থাৎ 
যেখানে যে রসের পরিবেশন করিতে হইবে তাহা না করিয়া অন্য রস ব! 
বিরুদ্ধ রল পরিবেশন করিলে তাহা শ্রুতিকটু হয়। সুম্ রসবিচারে নিপুণতার 
সহিত সুরলয়ের সংগতি থাকিলে তবেই কীর্তন শ্রুতিহৃখকর হয়। রসাভাসের 
সম্বন্ধে পরে বলিতেছি। এখানে শুধু বলা আবশ্যক যে, আনন্দ সকল সংগীতের 
উপাদান হইলেও, কীর্তনের বৈশিষ্ট্য এই যে, গায়ক এবং শ্রোত। উভয়কেই 

রসজ্ঞ হইতে হয় অর্থাৎ বৈষ্ণব সিদ্ধান্ত এবং অলংকারশাক্ের মূল সৃত্রের সহিত 

সুপরিচয় থাকা আবগ্তক। | 

বতগ্নান সময়ে ধাহারা কীর্তনগান করেন, তাহারা সকলেই ৫ যে অলংকার- 
শাস্ত্রে পারদর্শী, তাহা বলা যাঁয় না। বরং তাহাদের অনেকেরই হয়তো তাদৃশ 


১৪ কীর্তন 
শান্তজ্ঞান নাই। কিন্ত বংশপরম্পরা অথবা গুরুপরম্পরাক্রমে ইহারা কীতন 
শিক্ষা করিয়াছেন ; তাহার ফলে অনেকটা সংস্কারবশতঃই ইহার! বসাঁভাসের 
হাত এড়াইয়া যান। অনেকেই হয়তো জানেন যে উচ্চাঙ্গের কীত্নে মহাজন- 
রচিত পদাবলী গ্বীত হইয়া থাকে । কীভর্নিয়া যদি এই পদাবলীর অর্থ না 
বুঝেন বা! এক বুঝিতে আর বুঝেন, তবে তাহার কীত'ন ব্যর্থ হয়। | 


8 
কীত'ন ও পদ্ধাবলী 


বৈষ্ণব পদাবলী শ্ধু কবিতা! নহে, সংগীতও বটে। পদ্াবলীর বীধুনি 
দেখিলেই বুঝিতে পার! যায় যে, এগুলি গানের জন্যই কল্পিত 
ইইয়াছিল। এই খণ্কবিতাগুলি সুর ও তালে গঠিত হইলেই কীতন্ন 
নামের যোগ্য হয়। বৈষ্ণব কবির! অসামান্ত অধ্যবসায়ের সহিত সহশ্র সহ 
কবিত1 রচনা করিয়া গিয়াছেন ; গায়কেবা তাহ।ই গান করিয়। বঙ্গদেশের অসংখ্য 
নরনারীর প্রাণে রসপ্রবাহ স্থষ্টি করিতেছেন। এইসকল মহাজন-পদাবলীর 
অনুকরণে বন কবি -বৈষ্ব ও অবৈষ্ণব-- পদ রচন! করিয়াছেন। যেমন 
রবীন্দ্রনাথের 'ভালুসিংহের পদাবলী”, শিশিরকুমার ঘোষের “বলরাম দাসের 
পদাবলী” । কিন্তু প্রচলিত রসকীর্তনে মে-সকল সংগীত স্থননর হইলেও গীত 
হয় না। অনেক আধুনিক পদ অবশ্ত বহু গায়ক-গায়িকার মুখে শুনিতে পাওয়! 
যায় এবং লে-গুলিকে কীত'নও বল! হয়, কিন্তু প্রাচীন পদ্ধতির কীত'ন- 
গায়কদিগের গানে ইহাদের কোনও স্থান নাই। 
সুতরাং পদাবলী বলিতে বৈষ্ণব, ভক্ত, মহাজন-রচিত পদই বুঝিতে হইবে; 


কীর্তন ৯ 
যথা জয়দেবের কোমলকাস্ত পদাবলী, চণ্তীদাস-বিদ্ভাপতির পদাবলী, জ্ঞানদান- 
গোবিন্মরাসের পদ ইত্যাদি। প্রাচীন সংগ্রহগ্রন্থে এইসকল পদ সংকলিত 
হইয়া কীত নসমাজে গীত, আলোচিত, ও আশ্বাদিত হইয়া আসিতেছে। 


এইসকল পদাবলী বৈষ্ণবসাহিত্য হিসাবেও আল্চিত হয়। শুধু 
রবিত্বের দিক দিয়া বিচার করিলেও এই সফল কবিতাকে উচ্চাঙ্গের গ্ীতি- 
কবিতারাপে গণ্য করিতে হয়। কিন্তু মনে রাখা আবশ্বক, গানের মধ্যেই 
ইহাদের চরম সার্থকতা। কীত'নের নুরললহরী পর্দায় পর্দায় উঠিয়া এ সকল 
কবিতার অস্তনিহিত রসসম্পত্তিকে সজীব করিয়া তুলে, তখন গায়ক ও শ্রোতা 
উভয়েই সেই মাধুর্ষতরঙ্গে আপনাদিগকে হারাইয়া ফেলেন। মহাজনদের সেই 
অপাধিব স্ুধানিস্তন্দিত পদসৌন্দর্য লোকোত্বর অগতের আভাস বিকশিত 
করিয়া -তোলে। ইহাই পদ্দাবলীর গৃঢ় ব্যগুনা। কবিতার অতীত, ছন্দের 
অতীত, সুরের অতীত এমন এক ভাবজগতের সদ্ধান কীতণনে পাওয়া 
যায় যাহার জন্য শতশত বধ্সর ইহা ভগবদ্ভক্তগণের পরম আস্বাগ্ত হইয়] 
রহিয়াছে। 

ভক্তগণ মনে করেন যে, কীতর্নগানে ভগবৎসান্লিধ্য লাভ করা যায়। 
সেইজন্য পদাবলী শুধু সাহিত্য নহে, আধ্যাত্মিক ভাবসম্পদে সম্পরও বটে। 
অতএব পদাবলীকে তিন দ্িক দিয়া বিচার করিতে পারা যায় যায়”-( ১) 
সাহিত্যের দিক দিয়! ইহা গীতি-কবিতা৷ (17108), (২) সংগীতের দিক দিয়! 
ইহা কীত'ন, ৩) আধ্যাত্মিক দিক দিয়! ইহা তগবদ্ভজন। স্থর.তান-লয়ের মধ্য 
দিয় এই যে রাশি রাশি উত্কৃই ভগবৎসম্বস্বীয় গীতিকবিতা রচিত হইয়াছে, 
ইহার তুলনা অন্য কোথায়ও পাওয়া যায় না। 


ভগবৎ-বিষয়ক সংগীত বলিয়া সাহিত্যের প্রসিদ্ধ নবরসের উপরে আর 
পাঁচটি মুখ্য রস কথিত হইয়াছে। যথ1-- শান্ত, দাণ্ত, সখ্য, বাৎসল্য ও মধুর। 
ইহার মধ্যে শাস্তরস স্থির ধীর অচঞ্চল। যোগিজনের আস্বাগ্য | রসিক 





ভক্ঞগণ অপর চারি রসের মধ্য দিয়া 
ইচ্ছা করেন। 
দান সধ্য বাসলা শুক্র চারি রম। 
চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ॥ 
- চৈতত্তচরিতা মৃত, আদি, ও পরি । 


পদাবলীতে এই চারি রসেরই প্রাচুর্য দেখ। যায়। এইসকল রস অনুসারে 
ভিন্ন ভিন্ন পালা কীত'নে গীত হইয়া থাকে। শূ্গার, উজ্জল বা ষধুর 
রসই সর্বশ্রেষ্ঠ। বৃন্দাবনলীলায় ব্রজবাসিগণ কেহ দাসভাবে, কেহ সখাভাবে, 
নন্দ-যশোদা প্রভৃতি বাৎল্াযভাবে এবং গোপীর! পতিভাবে শ্রীকৃষ্ণের সেবা 
করিয়াছিজেন। কীতর্নে সেই সকল ভাবের পদাবলী গান করিয়া ভক্তের 
মনে দাস্ত সখ্য, বাৎসল্য ও মধুর রসের উদ্দীপন করা হইয়া! থাকে । কৃষ্ণদর্শনে 
কৃষ্ণের সঙ্গলাভে ব্রজবাপিজনের যেরূপ বিবিধ চেষ্টা লক্ষিত হইত, ভক্তগণের 
হৃদয়ে কীত'নগানে সেই সকল চেষ্টার আবির্ভাব হয়, ইহাই এই বিশেষ সংগ্রীত- 
রীতির চরম সার্থকতা । স্তত, ম্বেদ, রোমাঞ্চ প্রভৃতি সান্বিকভাব উদ্দীপন 
করাই কীত'নের উদ্দেশ্ত। অনেকেরই এই সাত্বিক ভাবের সকলগুলি না হউক 
কতকগুলির যে উদ্রেক হয়, ইহা এখনও প্রত্যক্ষ করা যায়।, 

পদদাবলীর জন্তই কীত'ন এবং কীতনের জন্তই পদাবলী। পূর্বেই বলা 
হইয়াছে উচ্চার্জের কীত'নে মহাঁজন-পদাবলী ব্যতীত অন্ত কোনও গীতি গান 
করিবার নিয়ম নাই। জয়দেব চত্তীদাস বি্কাপতি হইতে আরস্ত করিয়া চৈতন্য- 
পরবতী বৈষ্ণব-কবিগণের পদাবলীই কীত'নে ব্যবহৃত হয়। মহাঞজন-পদাবলীর 
মে সজীব আ্রোত বহুদিন হইল রুদ্ধ হইয়! গিয়াছে, কীত নের ধাবাও স্থৃতরাং 
শীর্ণ হইয়া পড়িয়াছে। তথাপি কীত'ন-গায়কের৷ এই পদাবলীকে তুলসীতলার 
প্রদীপের মত স্যত্বে বক্ষের আড়াল, দিয়া নানা বঞ্ধাবাতের মধ্যেও জীবিত 
রাখিয়াছেন। 





25১7১৫৭57 
১ 
লা ৮. 
1 তা 

মি 


4 
কীর্তনৈ গৌরচন্দ্িকা 

পদাবলী প্রধানতঃ রাঁধাৃষ্ণের লীল! অবলম্বন করিয়াই রচিত। কিন্তু 
প্রেমের অবতার শ্রীটৈতন্ঠ মহাপ্রভু যখন নদীয়ায় আবিভূর্ত হইলেন: তখন 
হইতে গৌরলীলা! সম্বন্ধে পদাবলী রচিত হইতে লাগিল। শ্রীরুঞ্জভজন পূর্ব 
হইতেই প্রচলিত ছিল কিন্তু শ্রীটৈতগ্ত তাহার প্রেমধর্মে এই কুষ্ণলীলার 
স্থান দিলেন সর্ধোপরি। তীহার জীবনের ভাঁববিহ্বল আদর্শে বু কৰি 
অনুপ্রাণিত হইলেন এবং গৌরাঙ্গের লীলা অবলম্বনে পদ রচনা! করিয়া 
বঙ্গের গীতিকবিতার ভাগার পুর্ণ করিলেন। গৌরাঙ্গ সম্বন্থীয় পদগুলিকে 
বলে গৌরচন্্রিকা। কীতর্নে গৌরচন্ত্রিকা গান করিয়া তবে রাধারষ্ণনীলা 
গান করিতে হয়। কৃষ্ণের অবতার বলিয়া গৌরচন্ত্রের প্রতি কৃষ্ণলীলার 
অনেকগুলি ভাবই সহজে আরোপিত হয়। তিনি যেভাবে লীলা আস্বাদন 
করিতেন, ভক্ত বৈষ্ণবেরা সেইভাবে লীলা আস্বাদন করিতে চেষ্টা করেন। 
ইহার একটি উদ্দেগ্ত এই যে, শ্রীরৃষের গুড় রস-নিষ্ণাত লীলা! আস্বাদন করিবার 
অধিকার সকলের নাই। বৈষ্ণব মনে করেন যে, মহাপ্রভুর চরিঝের মধা 
দিয়াই কৃষ্ণলীল! আম্বাদন করিবার যোগ্যতা-লাত হয়-- 

গৌরাঙ্গ গুপেতে বুরে নিত্যলীলা তারে শ্ষুরে 
দে জন ভজন অধিকারী । 
ঠাকুর নরোত্মমদান। 

বন্ততঃ শ্ীচৈতন্তের চরিত্র অতি নির্মল, অতি গভীর। সেইজন্য তাহার 
আবির্ভাবের সঙ্গে সঙ্গেই চৈতন্ত-চরিত লিখিবার জন্য ভক্তগ্রণের মধ্যে অপূর্ব 
উন্মাদনা দেখা দিল। তাহার ফলে চৈতন্তচরিতামৃত, টৈতনচঙ্্োদয়, 
চৈতন্তভাগবত, চৈতন্তমঙ্গল প্রভৃতি বহু গ্রন্থ রচিত হইল। এখনও শ্রীচৈতন্তের 

২ 


নামে বৈফবষের মধ্যে যে ভাঁবপ্রবণত। দেখা যায় পৃথিবীর আর কোনও ধর্ম- 
সংস্কারক মহাপুরুষের নামে সেরূপ হয় কিনা সন্দেহ। 

নুতরাং পদ্াবলীঃ বলিতে আমরা রাধাকুষ্ণ-বিষয়ক ও গৌরাঙ্গ (এবং 
তাহার ভক্তগণ ) সম্বন্ধে রচিত গানই বুঝিয়া থাকি। | 


ঙ৬ 
কীর্তনের ইতিহাস 


বাংলার কীত নসংগীতের সম্পূর্ণ ইতিহাস পাওয়া যায় না। জয়দেবের 
সময় হইতে কীতননের প্রবাহ আসিয়াছে বলিয়া ধরা যায়। এ পদাবলী সম্বন্ধে 
আমাদের মনে এই প্রশ্ন আসে যে, জয়দেবের সময়ে তাহার কোমলবাস্ত 
পদ্দাবলীগুলি. কি সুরে বা কি প্রণালীতে গীত হইত? জয়দেবের গীতগুলির 
ছন্দ আলোচন। করিলে বুঝিতে বিলগ্ব হয় না যে, সে সময়ে সংগীতের 
রীতিমত চর্চা ছিল এবং সে সংগীতে ভাবসম্পদের বিকাশও যথেষ্ট ছিল। 
তাহ! না! হইলে এ প্রকারের গীতিকবিতা কখনও রচিত হইতে পারিত না। 
“ু্চ ময়ি মানমনিদানং প্রিয়ে চারুণীলে”, বা “মাধবে মা কুরু মানিন মানময়ে' 
প্রভৃতি পর্দের গতিভঙ্গী দেখিলেই বুঝা যায় যে, এই মধুর সংগীতে সুললিত 
স্বর, কমনীয় ভাব ও ছনের বিচিত্র গতি-_- এই ব্রিধারা আসিয়া মিলিত 
হইয়াছিল। যাহার! বলেন ষে প্রাচীন কালে গীত কথার অপেক্ষা রাখিত 
না, তাহারা এই বিষয়টি বিবেচনা করিয়া দ্রেখিবেন | জয়দেবের পদাবলী 
যে স্থরেই গীত হউক, তার মধ্যে ষে কবিত্বের বিশেষ প্রাচুর্য ছিল একথা 
না বলিলেও চলে। সুতরাং কীত'নের দুণিরীক্ষ্য অতীত ইতিহাসের দিকে 
দৃষ্টিপাত করিয়! এই কথাটিই আমাদের সর্বপ্রথমে মনে পড়ে যে, প্রথম হইতেই 
কীভনসংগীতে স্থরের সঙ্গে কবিত্বের অপূর্ধ সমাবেশ দেখা যায়। 


বীর্ডন 8 


প্রচলিত গীতগোবিন্দের পদে কতকগুলি স্থর ও তালেব ঈীবশ আছে। 
মেগুলি জয়দেবের সময় হইতেই চলিয়া আসিতেছে অধর২পরবর্তী 
কালের যোজনা তাহা নিশ্চয় করিয়। বলা যায় না। তবে পুজারি গনী 
টাকা দেখিলে মনে ন| হইয়া পারে না ষে, তিনি এ সুর ও তাল জয়দেবের 
পদের অন্ধ বলিয়! মনে করিয়াছিলেন, কারণ তিনি উহারও টীকা করিয়াছেন। 
দশাবভার স্তোত্রের শিরোদেশে 'মালবরাগেণ কূপকতালেন চ গীয়তে' এইরূপ 
নির্দেশ আছে। পুক্জারি গোস্বামী তাহার বালবোধিনী টীকায় লিখিতেছেন : 
'গীতন্তাশ্ত মালববাগ রূপকতাল ইত্যাছ মালবেতি। তশ্ত লক্ষণং যথা, ইত্যাদি। 
তিনি রূপক তালেরও লক্ষণ দিয়াছেন। এইবপ গুর্জরী, রামকিরী, বসস্তরাগ 
এবং নিংলর, একতালী এবং যতিতালেরও লক্ষণ ও সংস্ঞা দিয়াছেন। এই 
সকল রাগরাগিণী ও তাল প্রাচীন সন্দেই নাই। শাঙরদেবের সংগীতরত্বাকরে 
( এবং তাহারও পূর্বে) ইহাদের উল্লেখ পাওয়া যায়। এখানে জানিতে 
কৌতূহল হয় যে, এইসকল গীত প্রাচীন গীতপদ্ধতি-- যাহাকে বর্তমানে 
হিনদুস্থানী সংগীতরীতি বলা হয়__ অনুদারে গাওয়৷ হইত অথবা কোনও নূতন 
পদ্ধতি অবলদিত হইতে শুরু হইয়াছিল। | 

একটি লক্ষ্য করিবার বিষয় এই যে, জয়দেবের পদাবলী নৃতন ধরনের গীত 
প্রবর্তন করিয়৷ এক নূতন যুগের উদ্বোধন করিল। গৌড়রাজগভার বাঙালী 
কবি তখনকার উচ্চ অভিজ্ঞাত শ্রেণীর কচি অন্ুদারে নংগ্কৃত পদ রচনা 
করিয়াছিলেন। তাহার আদর্শ কি ছিল জানিব।র স্ববিধা নাই অর্থাৎ তিনি 
পূর্বতন কোনও সংগ্রীত বা পদাবলী হইতে প্রেরণা পাইয়াছিলেন কিনা বলা 
যায় না। কিন্তু ইহা অন্যান কর! অপংগত নহে যে, এই শ্রেণীর গীত 
সে সময়ে অত্যন্ত জনপ্রিয় হইয়াছিল এবং তাহারই অন্ুদরণে বিগ্তাপতি ও 
চণ্তীদান ( এবং হয়তো আরও অনেক কবি ধাহাদের লাম কালের মণিম্ুষায় 
রক্ষিত হয় নাই-) তাহাদের অমর সংগীত রচন! করিয়াছিলেন। ইহাদের 
গ্লীতিকবিতার ধরন দেখিলে মনে হয় (১) লোকের সংগীতের পিপাস। 


২গ. কীর্তন 
মিটাইবার উদ্দেশ্রেই এগুলি রচিত হইয়াছিল, (২) এইসময়ে বঙ্গে সম্ভবতঃ 
কোনও নৃতনতর সংগীতের স্থান হইতেছিল, (৩) রাধাকষ্-লীলার দিকে 
লোকের মন আক্ষ্ট হইতেছিল। | 
 অস্তবতঃ সে সময়ে প্রাচীন রাগরাগিণীর উপর পল্লীগানের সুরের তুলি 
বুলাইয়া এক মনোমুগ্ধকর সুরশিল্প আবিষ্কৃত হইতেছিল। সেই জন্তই হঠাৎ 
গীত-রচনার দিকে লোকের ঝোৌঁক পড়িয়া গেল। এই নৃতনত্বের মোহ স্বীকার 
না করিলে পদ্াবলীর কল্লোলময্প ধারার আবির্ভাব কোনও বূপে বুঝিতে 
পার! যায় না। মানুষ নৃত্তন কিছুর আম্বাদ না পাইলে তাহাতে এমনভাবে 
উঠিয়া পড়িয়া লাগে না। সংস্কৃত বা বাংলা সাহিত্যে ইহা'র পূর্বে এরূপ 
গানরচনার প্রতি ঝৌক দেখা যায় না। 

ইহার পরই শ্রীঠৈতন্তের আবির্ভাব। শ্রীচৈতন্ত যে ধর্ম প্রচার করিলেন 
তাহার একটি প্রধান বাহন হইল কীর্ভন। অন্ত অনেক ধর্মেও সংগীতের 
স্থান আছে? কিন্তু চৈতন্তের প্রেমধর্ম কীতনকে যেরূপ ভজনসাধনের অঙ্গ 
করিয়৷ তুলিল, এরূপ আর কোনও ধর্ষে আছে কিনা সন্দেহ। চৈতন্তের ধর্ম- 
গ্রচারে, বিশেষতঃ কীর্তনগানে, দেশ মাতিয়া উঠিল। 


যত ছিল নাড়া বেনে সব হল কী্তুনে, 
কাচি ভেঙে গড়ালে কর্তাল। 


এইরূপ প্রবাদ হইতে এবং 

শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাঁয়। 
এই প্রকার উক্তি হইতে বুঝিতে পারা যায় যে, ধর্মপ্রচারে কীতন কি 
বিপুল সহায়তা করিয়াছিল । এইজন্য বল হয়, গৌর-নিতাই এই সংকীর্তনের 
জনয়িতা অর্থাৎ ইহারাই কী্নগানের প্রবর্তক। কিন্তু প্রশ্ন এই ষে, 
ইহাদের পূর্বে কি কীর্তনগান ছিল না? যদি থাকিত, তবে এন 
সংকীর্ডনের জনয়িতা বলিবার সার্থকতা কি? 


কীর্তন ২১ 
বৃন্দাবনদাস ম্প্ ভাষায় বলিয়াছেন, 
আজানুলঘিতভুী কনকাবদাতৌ 
সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাঙ্ষৌ 
বিশবস্তরৌ দ্বিজবরৌ ধুগধর্মপালৌ 
বন্দে জগৎশ্রিয়করৌ করুণাবতারৌ॥ 
-চৈতগ্যভাগবত । 

'ধাহাদের ভূজঘ্য় আজাহবলদ্বিত, কাস্তি স্বর্ণের স্তায় সুন্দর, চক্ফ কয়লদলের 
্তায় আয়ত, সংকীর্তনের একমাত্র জনক, বিশ্বপালক, যুগধর্মরক্ষক জগতের 
প্রিয়কারী সেই নিত্যানন্দ ও চৈতন্টকে প্রণাম করি।, 

পুরীতে চৈতন্তদেবের এই সংকীণ্তন শুনিয়! মহারাজ গঞ্পতি প্রতাপরুদ্র 
তাহার সভাপতিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, 'এ কি সংগীত 1, পপ্ডিত সার্বভৌম 
উষ্টাচার্ধ বলিয়াছিলেন, “ইহা টচৈতন্তদেবেরই স্ষ্টি।' 

চৈতন্তভাগবতে দেখা যায় যে, গয়া হইতে প্রত্যাবর্তন করিয়া শ্ীচৈতনত 
যখন হরিনামে উন্মন্তবৎ হইয়! উঠিলেন, তখন তাহার টোলের ছাত্রের 
বলিলেন, প্রভু আমরাও তোমার সঙ্গে কীর্তন করিব, কিন্ত কীর্তন কেমন 
করিয়া করিতে হয় তাহ] তে জানি না। আমাদিগকে শিখাইয়া দেও, 


শি্ুগণ বলেন কেমন সংকীর্ভুন। 

আপনে শিখায় প্রভু শচীর নন্দন ॥ 

হরয়ে নমঃ কৃষঃ যাদবায় নমঃ। 

গোপাল গোবিন্দ রাম শ্রীমধুস্দন | 

দিণ1 শিখায়েন প্রভু হাতে তালি দিয়া। 

আপনি কীর্তন করে শিশ্তুগণ লইয়া ॥ 

| | ... শচৈতন্তভাগবত। 


এই হইতে নবন্বীপে কীর্ভন বা সংকীর্তনের আরম্ভ হইল। “এবে 
সংকীর্ভন হৈল নদীয়া নগরে কাজেই মনে হয় যে মহাগ্রতু হইতেই 


২২ কীর্তন 

নংকীত্নের আরম্ত। কিন্তু আবার অপর দিকে আমরা পাইতেছি যে, 
প্রচৈতন্তের জন্মতিথি গোলপূর্ণিমায় যখন চন্ত্রগ্রহণ হইয়াছিল তখন দলে 
দলে লোক সংকীতর্ন করিতে করিতে গঙ্গান্নানে আসিয়াছিল এবং সেই 
ংকীতনের মধ্যেই জগন্নাথ মিশ্রের ভবনে এক গৌরবর্ণ শিশু আবিভূর্ত 
হইলেন। 


সর্ব নরদ্ধীপে দেখে হইল গ্রহণ । 
উঠিল মঙ্গলধ্বনি শ্রীহরিকীর্তন ॥ 


গঙ্গান্নানে চলিলেন সকল ভক্তগণ | 
নিরবধি চতুর্দিকে হরিসংকীর্তন ॥ 
--টঠৈতগ্যভাগবত। 

কীতনে নৃত্য £ শ্রীচৈতন্তের কিশোর বয়সের ইতিহাস অনুসরণ করিলে 
দেখ] যায় যে তিনি কীতনন করিতে ভালবাসিতেন, শ্রীবাসের অঙ্গনে প্রতি 
নিশায় কীত্ন হইত এবং সেই কীত'নের সঙ্গে প্রভু নৃত্য করিতেন। নৃত্য 
যে কীত'নের এক অবিচ্ছে্য অঙ্গ ছিল, তাহা! চৈতন্তজীবনী হইতে 
উপলব্ধ হয়। ম্ুুতরাং কীতন্কে আমরা যখন হইতে বিশিষ্ট ধর্ম-সংগীত 
হিসাবে পাইতেছি, তখন হুইতেই নৃত্য তাহার একটি প্রধান অংশরূপে 
পরিগণিত দেখি । নৃত্যের মহিমা সম্বন্ধে পদ্মপুরাণে আছে-_ 

“কৃষ্ণতত্ত যখন নৃত্য করেনঃ তখন তাহার প্রভাবে বহুগ্রকার অমল 
বিনষ্ট হয়। তাহার নৃত্যপর চরণযুগল ধরণীর, সঞ্চালিত নেজ্রদয়ের দৃষ্টি 
দিকৃমুহের এবং নৃত্যকালে উর্ধ্বোখিত বাহুছুয় স্থরপুরের অমঙ্গল নাশ 
করে।' | 

নবদ্বীপের ভক্তগণ যখন দলে দলে আ'পিয়! গ্রভুকে প্রণাম করিত, তখন 
তিনি তাহাদিগকে উপদেশ দিতেন, 


কীর্তন, ২৩ 
আপনে স্ভারে প্রভু করে উপদেশ 
কৃফনাম মহামন্তশুনহ বিশেষ | 
হরে কৃষ্ণ হরে কৃষঃ কৃষঃ কৃ হরে হরে । 
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে | 
-চৈতগ্যভাগবত। 
তিনি উপদেশ করিতেন, 


কীর্তন করিহ সভে হাতে তালি দিয়! | 
হরয়ে নমঃ কুফ্যাদবায় নমঃ | 


গোপাল গোবিন্দ রাম শ্রীমধুহদন ॥ 
| - চৈতন্তভাগবত। 


এইভাবে ঘরে ঘরে নগরে নগরে সংকীতনন প্রচারিত হইতে লাগিল। 
দুর্গোৎসবের জন্ত প্রায় গ্রতি ঘরে যে মুদঙ্গ মন্দিরা শঙ্খঘণ্ট|। থাকিত, কীত'নের 
সময় সেই সকল বাদ্য বাঁজিত। 
মৃদঙ্গ মন্দিরা শহ! আছে সর্বঘরে। 
ছুর্গোৎসবকালে বাগ বাজাবার তরে। 
সেই সব বাগ্ঠ এবে কীর্তনসময়ে। 
গায়েন বায়েন সভে আনন হাদয়ে ॥ 
-চৈতগ্তভাগবত। 
খোল ও মুদ্গ : মুদজ সুপরিচিত বাছ্যন্ত্র। এখনও আমরা মৃদঙ্গ বলিতে 
পাখোয়াজ বুঝি-_ পাখোয়াজের অঙ্গ যদিও সৃন্ময় নহে। তাহার রহশ্ত এই যে 
মবদঙ্গ যখন উদ্ভাবিত হয় তখন তাহার উপাদান ছিল মৃত্তিকা । ক্রিপুরাস্র 
শিবকতৃক নিহত হইলে তাহার শোণিতাক্ত মৃত্তিকার দ্বারা এই যন্ত্র নিগ্িত 
হইয়াছিল এবং তাহারই চর্য ও অন্্রধারা ইহার আবরণ ও দল প্রস্তুত হইয়া- 
ছিল। পরে কোন দময়ে বোধ হয় মৃত্িকার ভঙ্গপ্রবণতাহেতু কাষ্ঠের দ্বারা 
ইহার অঙ্জ গঠিত হইয়াছিল। যাহা হউক, এখন মৃদঙ্গ, মর্দল বা মাদল 
সাধারণতঃ কাষ্ঠনিনিত চর্মযস্্। সম্ভবতঃ শ্রীচৈতন্ের সময়ে মৃত্তিকা পুনরায় 


৪ কীর্তন 


ইহার উপাদানযূপে ব্যবহৃত হইল। প্রবাদ এই যে, গ্রঁচৈতন্ত যেমন 
কীত'নের জনক, তেমনই কীতনে খোলেরও প্রবতক। ভক্তিরত্বাকর 
বলেন, 


প্রভুর সম্পত্তি শ্রখোল করতাল। 
তাহে কেহ অপয়ে চন্দন পুষ্পমাল ॥ 
_ভক্তিরতাকর, নবম তরঙ্গ । 


অগ্যাপি কীতনের স্থলে শ্রীখোলে মাল্যচন্দন দিবার রীতি চলিয়া 
আসিতেছে । শ্রীচৈতন্তের "সম্পত্তি অর্থাৎ আবিষার বলিয়াও বটে, ধর্ম- 
ংগীতে ব্যবহৃত হয় বলিয়াও বটে, খোল শব্দটির পূর্বে বৈষ্বেরা 'শ্রী' যোগ 
করিয়া থাকেন? কিন্তু ইহার সংস্কৃত প্রতিশব্দ "মুদঙ্গে' শ্রী যোগের পদ্ধতি 
অপরিজ্ঞাত। মণিপুর রাজ্যে এখনও বৈষ্ণবধর্ম অনুত্থত হয়; সেখানে 
খোল-করতালের আরতি করিয়৷ কীতন আরম্ত হয় দেখিয়াছি। 


বৈষ্ঞব পদ্দাবলীতে “বাব” ১ “বীণা” “মুরজ' 'মুরলী” প্রভৃতি শব্দের বহুল 
ব্যবহার দেখা যায়; কিন্তু কীর্তনে এইসকল যন্ত্রের ব্যবহারদেখ। যায় না। 
ইহাতে মনে হয় যে, কীতর্নে কেবল মানবকণের শ্বাতাবিক শক্তির উপরই 
নির্ভর করা হইত) খোল-করতাল ব্যতীত অন্ত কোনও যন্ত্রের সহকারিতার 
অপেক্ষা করিত না। তাহার ফলে কীতন-সংগীত সর্বসাধারণের পক্ষে 
সুখলত্য হইল। সে সময়ে খোল-করতাল দুর্মল্য ছিল না, কাজেই দরিক্ত 
পল্লীতে পর্ষস্ত কীতনের ব্যবস্থা করা কঠিন ছিল না। 


মি 


১ হিন্দুরা পুর্বে যে রুদ্রবীণ ব্যবহার করিতেন, মুনলমান আমলে তাহাই বাব নামে 
পরিচিত হয়। 


কীর্তন ২ 


চা 


খেতরীর মহোৎসব 
কীতনের ইতিহাসে এই মহামহোৎসবের বৃত্তান্ত বিশেষ স্মরণীয়। 
গোপালপুরের জমিদার কষ্ণানদ দত্তের পুত্র নরোত্তম যৌবনে গৃহত্যাগ 
করিয়া! বুন্বাবনে পলায়ন করেন এবং সেখানে লোকনাথ গোস্বামীর নিকট 
দীক্ষা গ্রহণ করিয়া একজন শ্রেষ্ঠ বৈষ্ণব বলিয়া গণ্য হন। এই বৈষ্ণব 
সন্ন্যাসী তাহার জন্মভূমি দর্শন করিতে আপিলে তাহার পিতৃব্যপুত্র সন্তোষ 
দত্তের অনুরোধে গ্রামপ্রান্তে কুটীর নির্মাণ করিয়া সেখানেই ভজন সাধনে 
জীবনাতিপাত করেন.। তিনি সন্ন্যাসী হইয়াও স্বগ্রামে কেন বাস করিলেন, 
তাহ! এইভাবে বগিত হইয়াছে : 
পদ্মাবতী পার হৈয়া খেতরি যাইতে। 
আইল! গ্রামবানী লোক আগুসরি নিতে ॥ 


মনে উল্লাসে কেহ কহে কার ঠাই। 

এ অপূর্ধ বৈরাগা উপম! দিতে নাই ॥ 
কেহ কহে মোর মনে এই চিন্তা হয়। 
নিজ রাজ্য বলি এথা রয় বা না রয়॥ 


কেহ কহে হেখ! পাষণ্ডির সীমা নাই। 
নিজ রাজ্য হইলেও রহিব এই ঠাই ॥ 
কেহ কহে এসকল দেশ উদ্ধারিতে। 
হৈল আগমন সত] বিচারিনু চিতে। 
সে সময়ে উত্তরবঙ্গ বিলোপোন্মুখ বৌদ্ধধর্মের কেন্দ্রস্থল ছিল। পাহাড়পুর 
যে সোমপুর বিহারের ভগ্নীবশেষ বহমান রহিয়াছে তাহ] দেখিলেই বুঝিতে 


হ৬ কার্তন 


পারা যায যে, বৌদ্ধধর্ম উত্তরবঙ্গে এক সময়ে প্রবল প্রভাব বিস্তার করিয়াছিল। 
বৌদ্ধধর্ম কালক্রমে নান! রহন্তপূর্ণ মতবাঁদে ও গপ্ত ক্রিয়াকলাপে পরিণত হইয়া 
ধ্বংসের প্রতীক্ষা করিতেছিল। যাহারা বৌদ্ধধর্মের নামে নানা অন্তুত ক্রিয়া- 
কলাপ প্রচার করিতেছিল, বৈষ্কব-গ্রস্থে তাহারাই পাধত্তী বলিয়া উল্লিখিত 
হইয়াছে । শ্রীচৈতন্যের জীবনে যেমন, নরোত্তম্দাসের জীবনেও সেইরূপ, 
ুর্দত পতিত আশাহত নরনারীকে উদ্ধারের জন্য ব্যাকুলতা দেখা যায়। 
কীত'ন-প্রচারই হইল সেই উদ্ধারের উপায়। খেতরির মহোৎ্সবে 
 কীতর্নের যে ধুম পড়িয়া গেল তাহা সহম্র বাদাম্থবাদ অপেক্ষা কার্কর 
 হইয়াছিল। নীরস শুষ্ক কঠোর কর্মযোগ বা বৌদ্ধদের অষ্টাঙ্গমার্গ-সাধন অপেক্ষা 
হরিনাম গান করা সাধারণ লোকের পক্ষে অনেক সহজ ও আনন্দগ্রদ 
হইয়াছিল। আধ্যাত্মিক কল্যাণের প্রেরণার সঙ্গে সংগীতের আনন্দ মিশ্রিত 
ইইয়া অনায়াসেই লোকমতের মোড় ফিরাইতে সক্ষম হইল। 
কীত'নের পদ্ধতি সম্থদ্ধে খেতরির মহোতসবে নরোত্তমদাস ঠাকুর যে 

পন্থা দেখাইলেন, তাহা অনেকটা অভিনব বলিয়া মনে করা যাইতে পারে। 
প্রথমতঃ অনিবদ্ধ ও নিবদ্ধ সংগীতের দ্বার কীত'নের আবস্ত। গোকুলানন্দ 
অনিবদ্ধ গীতক্রম আলাপ করিলেন) অর্থাৎ শুধু “ব্ণন্তাস শ্বরালাপের' ছ্বারা 
শীতের সুচনা হইল। 

আলাপে গমক মন্ত্র মধ্য তার শ্বরে 

সে আলাপ শুনিতে কেব! ব! ধৈর্য ধরে ॥ 

| -ভজিরত্বাকর। 

উদার! মুদ্রারা তারা এই তিন স্বরগ্রাম অধিকার করিয়া গায়কের সুর 

নিয় হইতে উচ্চে উঠিতে লাগিল। সে আলাপচারিতে সকলেই মুগ্ধ 
হইল। গায়কগণ নরোতমদাস ঠাকুরের পরিবারতূক্ত ছিলেন। তাহারা 
 প্রীকঞ্চচৈতন্ত, নিত্যানন্দ ও অদবৈতগ্রভূ গরভৃতিকে মনে মনে প্রণাম করিয়। গান 
ধরিলেন : 


রন ২৭ 
বার বার প্রণমিয়! সবার চরণে । 
আলাপে অদ্ভুত রাগ প্রকট কারখে। 
রাগিণী সহিত রাগ মৃতিযস্ত কৈল!॥ 
শরতি স্বর গ্রাম মুছনাদি প্রকাশিল! ॥ 
সুমধুর ক্ঠধবনি ভেদয়ে গগন। 
পরম মাদক হুধা নহে তার সম ॥ 

_ভক্তিরতাকর। 


ভক্তিরত্বাকরের এই গ্রমাণ অনুসারে বলিতে হয় যে, এই কীতনের দে 
খোল করতাল ব্যতীত অন্য কোনও বাস্ধ যন্ত্র ব্যবহৃত হয় নাই। পরবর্তী 
কালেও দেখা যাঁয় উচ্চাঙ্গের কীততনে অন্য কোনও যন্ত্রের সংগতি থাকে না।. 
এখানে বাচ্াযন্ত্রমধ্যে খোল ও করতাল ব্যতীত অন্ত কোনও যন্ত্রের 
উল্লেখ নাই। | 
শরীগ্রতুর বম্পত্তি শ্রীখোল করতাল। 
তাহে ম্পর্শাইল! শ্রীচন্দন ফুলমাল॥ 
_ভক্তিরত্বাকর। 


ইহার পর শ্রীথণ্ডের রঘুনন্দান ঠাকুর মহাশয় নরোত্তমদাস ঠাকুরকে মালা 
পরাইয়া দ্রিলেন। অগ্যাপি কীতণনে গায়কের কণ্ঠে মাল্যদীন করিবার পদ্ধতি 
চলিয়া আসিতেছে । নরোত্তম অতঃপর নিবদ্ধ গীতের পরিপাটি প্রচার 
করিলেন। নিবদ্ধ গীত অর্থাৎ যাহাতে কথা৷ ও স্থরের মিলন আছে। সংগীত- 
শানে নিবন্ধ ও অনিবদ্ধ সংগীতের এইরূপ নির্দেশ আছে : 
অনিবদ্ধং নিবন্ধা্চ ছিধ| গীতমুদরীরিতং। 
আল্পতি্ধহীনঃস্তারলাগালাপনরূপিণী ॥ . 
--সংগীতরত্বাকর | 
অর্থাৎ গীত “অনিবদ্ধ' ও “নিবন্ধ” ভেদে দুই প্রকার। আলপ্ি বা 
আলাপে রাগের আলাপনমাত্র হয়, অর্থযুক্ত কথার দ্বারা ইহা আবদ্ধ নয়। 


২৮. (কীর্তন 


নিরর্থক হুংকার মাত্র, "সাখগম? বা আতানারি প্রভৃতির দ্বারা যে 
আলাপচারি হয়, তাহার নাম অনিবন্ধ সংগীত। ইহা তালেরও অপেক্ষা 
রাখে না। 


_ বন্ধং ধাতুভিরক্সৈশ্চ নিবদ্ধমভিধীয়তে। 
| -সংশীতরত্বাকর। 


ধাতু এবং অঙ্জের দ্বার আলাপ সার্থক বা অর্থযুক্ত পদ হইলে তাহাকে 
নিবদ্ধ সংগীত বলা যায়। সংগীতসারে এই সংগীতের তিন প্রকার কথিত 
হইয়াছে : শুদ্ধ, শালগ ও সংকীর্ণ। শুদ্ধ সংগীতের নাম প্রবদ্ধ। প্রষ্টো যন্ত 
বন্ধ স্তাৎ স প্রবন্ধো নিগছ্তে | এই প্রবন্ধসংগীতের চারটি ধাতু ও ছয়টি অঙ্গ 
থাকে। ধাতু অর্থে অবয়ব কা ভাগ, যথা--উদ্‌গ্রাহ, মেলাপক, পরব, আভোগ। 
উদ্গ্রাহ অর্থাৎ গানের প্রথম পাদ বা! কলি। উদ্গ্রাহের পরেই যে অংশ 
থাকে তাহাকে মেলাপক বলে। ফ্ব বা ঞ্র-কলি মধ্যভাগে অবস্থিত এবং 
আভোগ থাকে শেষে- অহ গেশ্চস্থিমেই স্বৃতঃ | ফ্রব এবং আভোগের 
মধ্যে যে অংশ থাকে হরিনায়কের মতে তাহাকে ন্অস্তরা" কহে । আভোগাংশে 
কবি এবং নায়কের নাম থাকে। সঙ্গীতশাস্ত্রের এই নিয়মান্ুসারেই অধিকাংশ 
বৈষ্ণব-পদাবলী রচিত হইয়াছে। 

কীর্তন-পদ্দাবলীতে প্রায় সকল পদেরই শেষে “ভণিতা” আছে । “ভণিতা। 
বা 'ভণিতি' অর্থে উক্তি । পদ ধাহার রচিত দেই কবির নাম দিবার পদ্ধতি 
সংগীতশান্ত্রের এই সংজ্ঞা হইতেই বুঝিতে পারা যায় । সংগীতশাস্ত্রের নির্দেশ 
'অন্ুলারেই 'আভোগ' নামক গীতাংশে কবি বা নায়কের নাম অথবা 
উভয়ের নাম থাকে । বিদ্যাপতির অনেক পদে ত্বাহার নিজের নাম, 
কোনও কোনও পদে নিজের নামের সঙ্গে তাহার পৃষ্ঠপোষক (নায়ক ) 
শিবসিংহের এবং কোনও পদে শিবসিংহের 'মাতা ও পত্বীর নাম সংযুক্ত 
আছে। 


কর্ন ্ 
প্রবন্ধ গীতের পাঁচটি জাতি আছে : 
প্রবন্থজাতয় পঞ্চ বততৃত্তে তাঃ ক্রমেণ চ। 
বড়ভিরগৈরমেদিনীস্তাননদিনী পঞ্চভির্ভবেৎ॥ 


চতুতি দাঁপনী প্রোক্ত| ত্রিভিরঙ্ৈস্ত পানী । 
দ্বাঙ্যাং তারাবলী জাতিরঙ্গাভ্যামুপজায়তে ॥ 


-সংগীতপারিজাত। 


অর্থাৎ বড়ঙ্গযুক্ত প্রবন্ধ মেদিনী জাতীয়, পঞ্চাঙ্গযুক্ত নন্দিনী, চতুরঙযুদ্ত 
দীপনী, অঙ্গব্রয়ে পাবনী এবং অঙগ্ধয়ে তারাবলী জাতীয় হয়। বস্ততঃ প্রবন্ধ 
গীতের জাতি বা প্রকার ভেদ অসংখ্য : 


ভেদঃ শুদ্ধপ্রবন্ধানামানভ্ত্যাদেক এব হি। 


সুকৰি প্রবন্ধকে যথেচ্ছভাবে সাজাইতে পারেন। এই প্রবন্ধ'গীতই নিবদ্ধ 
সংগীত এবং ইহাই কীত্তনগানে অন্ুস্থত হইয়া আসিতেছে । 

নরোত্তম এই নিবন্ধ গীতই করিয়াছিলেন । প্রথমে যে অনিবন্ধ গীত বা 
' আলাপচারীর দ্বারা গীত আরম্ভ হইয়াছিল, তাহার ধারা কিছুট!? এখনও 
দেখিতে পাওয়া যায়। কীতনগানের পূর্বে গায়কেরা এখনও অর্থশূন্ত 
বর্ণন্তাসের দ্বারা আলাপ করিয়া থাকেন। কিন্তু অনেক স্থলে উহ! কেবল 
পরস্পরের কণ্ঠমিলনব্যাপারে পরিণত হয়। এইজন্য এই আলাপচারির 
নাম হুইয়াছে "মেল বা “মেল জমাট'। অর্থাৎ সুরের “জমাট? করিয়া গান 
ধরা হয়। কীতরনিয়াদিগের অজ্ঞতার জন্যই হউক, বা অন্ত কোনও 
কারণেই হউক, রাগরাগিণীর আলাপ এক্ষণে বড় একটা শুনা যায় ন। 
কোনও কোনও ক্ষেত্রে হয়তো প্রথমে "যে গানটি করা হইবে, তাহারই 
কিছু আভাস যেলজমাটে দেখ! যায়, কিন্তু তাহাকে প্ররুত “আলাপ' বলা 
চলে ন!। 


তি কীর্তন 


[ গৌরচন্ত্রিকার তাৎপর্য : খেতরির মহোৎপবের আর-একটি বৈশিষ্ট্য 
হইল এই যে, গৌরচন্দ্রিকা গাঁন করিয়া কীতন আবস্ভ করা হইয়াছিল। 
শ্রিরাধিকাতাবে মগ্ন নদীয়ার চান --এইভাবে শ্রীগৌরাঙ্গের গুণগান 
করিয়! কষ্ণরাধিকার লীল! গারিবার পদ্ধতি সম্ভবতঃ ইহার পূর্বে আবিষ্কৃত 
হয় নাই। 


গৌরপগুণ-গীতারস্তে অধৈর্ধ সকলে। 
-_ভক্তিরাকর 

ইহা হুইতে মনে হয়, নরোত্তমদান ঠাকুরই এই গৌরচন্জ্রিকা গাহিবার 
প্রথা প্রবত্ন করিলেন। এই সময় হইতেই কীত'ন করিবার পূর্বে 
মহাপ্রতভৃকে আকর্ষণ করিবার রীতি অবলদ্বিত হয়। গৌরচন্দ্রিকা গ্রীগৌরাঙ্গ 
মহাপ্রভুকে কীততনে আকর্ষণ করিবার মন্ত্রন্বরূপ। যে লীলাগান করিতে 
হইবে, “তছুচিত' একটি গৌরচজ্জিকা বা সংক্ষেপে “গৌরচন্দ্র গান 
করিবার রীতি উচ্চাঙ্গের' কীর্তনে এখনও বর্তমান। এজন্ত পদাবলী- 
লাহিত্যে রাঁধাকৃষ্ণলীলা-বিষয়ক পদ *ষেবূপ অসংখ্য, গৌরাঙ্গবিষয়ক পদও 
সেইরূপ বু । কীতনের প্রয়োজনেই গৌরচক্দ্রিকার পদ রচিত হইয়াছে । 
প্রণালীবদ্ধ কীর্তনে গৌরচন্দ্রিক। গীত না হইলে রাধাককঞ্চলীলা গান করিবার" 
নিয়ম নাই। গৌরচন্ত্রকে স্মরণ না করিয়। লীলাগান করিলে অভিজ্ঞ শ্রোতা 
সে গান শ্রবণ করেন না। 

বৈষ্ণবেরা মনে করেন, রাধাক্কষ্খলীল গাহিবার ও শনিবার 
অধিকারী হইতে হুইলে পূর্বে গৌরচন্ত্রকে স্মরণ করিতে হয়। মহাপ্রভু 
_নীলাচলে ম্বরূপদামোদর পণ্ডিতের মুখে লীলাগান শুনিয়া আনন্দ 
পাইতেন। মহাপ্রভু নিজে এবং স্বরূপ উভয়েই সন্নযাসী ; সংসারে আসক্তি- 
শূন্য । জীবনের সমস্ত কামন! বাসনা জয় করিয়া তাহারা একাস্তভাবে 
ভগবানের পাদপঘ্ে আত্মনিবেদন করিয়াছিলেন। কীর্ভনগায়ক ও শ্রোতা 
কেহই সে উচ্চাধিকার লাভ করেন নাই। কাজেই মহাপ্রভৃকে প্মরণ করিয়! 


বর্ন ৩৯. 
তাহাকে কীতর্নের আসরে আহ্যান করিয়া, তাহার নির্ধল চরিজ্্র ধ্যান করিয়া 
রাধাকুষ্ণনীলা গান করিলে তবেই সে বিষয়ে যোগ্যতা জন্মে। এই কারণেই 
হউক অথব| ধাহার রুপায় রাধাকষণের যুগলোপাসন! জগতে প্রচারিত 
হইয়াছে তাঁহার পবিভ্র নামে স্বৃতিচন্দন অর্পণ করিবার মানসেই হউক, 
গৌরচন্দ্রিকা না গাহিয়া কীতন গান করা হয় না। 

_ কীত্নে গীত, বাদ্য ও নৃত্যের সমন্বয় £ আরও একটি বিশেষ লক্ষ্য করিবার 
বিষয়, খেতরির মহৌত্মবে যে কীর্তন হুইল, নৃত্য তাহার একটি প্রধান 
অঙ্গ ছিল। 
| চতুর্দিকে অসংখ্য লোকের নাহি অন্ত। 
নাচে মহারঙ্গে মে সকল ভাগ্যবস্ত ॥ 
--ভক্তিরতাকর । 

নৃত্য, গীত ও বাঘ এই তিন লইয়াই সংগীত, এই জন্ত ইহাকে “তৌধঞ্িক? 
বল! হয়। অন্ত অনেক প্রকার ভারতীয় সংগীতে গীত ও বাগ্চের সমন্বয় 
দেখা যায়; কখনও কখনও নৃত্য ও বাছ্যের। কিন্তু কীর্তনগানে এই 
তিনের যেরূপ সমাবেশ দেখিতে পাওয়] যায়, তাহ! অন্যত্র স্থবলভ নহে। 
মহাপ্রভুর জীবনচরিতেও দেখা যায় যে তিনি পরম আবেশে ঘণ্টার পর ঘণ্টা 
কীর্তনে নৃত্য করিতেছেন। শ্রীবাদের অঙ্গনে এই কীর্তন নৃত্যবিলাসে সমৃদ্ধ 
হইত। এখন কিন্তু নৃত্য কীর্তনের সেরূপ অপরিহার্য অংশ নহে। নাম 
সংকীত্তনে কখনও কখনও নৃত্যের প্রাদুর্ভাব দেখা যায় বটে। কিন্তু উচ্চাঙ্গের 
লীলাকীর্ডনে প্রান্ঘই নৃত্যের সমাবেশ থাকে না। কীর্তনের মৃলগায়ক 
কখনও কখনও গানের সঙ্গে, বাগ্ধের ছন্দে নৃত্যের আভাস প্রকাশ করিলেও 
অন্ত গায়কেরা এবং শ্রোতারা সে নৃতো যোগদান করিতেছেন এনপ প্রায়ই 
দেখা যায় না। ও 

কোনও কোনও কীতনগাঁয়ক গৌরচন্ত্রিক! গান করিবার সময় দলসহ 
দণ্ডায়মান হইয়া কীর্ভন করেন ও গৌরচন্ট্রিক নির্বাহ করিয়া উপবেশন 
করেন এবং পরবর্তী অংশ বমিয়াই পরিসমাপ্ত করেন। শ্রোতার সুবিধার 


জন্ত গায়ককে কখনও কখনও াড়াইতেও দেখা যায় এবং তাহার, তখনকার 
অঙ্গভঙ্গী কখনও কখনও নৃত্যেরই অন্থ্রূপ হওয়া বিচিত্র নহে। *খেতরির 
মহোৎ্দবে সম্ভবতঃ নরোভ্তমদাস দণ্ডায়মান হইয়া কীর্তন করিয়াছিলেন এবং 
তদবস্থায় নৃত্যের সুযোগও যথেষ্ট ঘটিয়াছিল। যে কীর্ভনে গায়ক এরং শ্রোতা 
নৃত্যের আবেশে মাতিয়া উঠেন তাহাকে ভিদ্দণ্ড কীর্তন? বলে। 


১৪ 


কীত'নের শ্রেণীবিভাগ 


নরোত্তম কীর্তনের যে পন্থা দেখাইলেন, তাহার নাম হুইল গ্রানহাটী? 
কীতন। খেতরি যে পরগনায় অবস্থিত, সেই পরগনার নাম সম্ভবতঃ 
“গড়ের হাট? ছিল। এখন তাহার কোনও পরিচয় পাওয়া যায় না। 
এই গড়ের হাট হইতে গড়েরহাটী গড়ানহাটা বা গরানহাটা নাম হইয়! 
থাকিবে। এইরূপ মনোহরসাহী পরগনা ( ব্ধঘান জেঙ1) হইতে মনোহরলাহী 
নামে কীর্তনের সুর হইয়াছে । রানাহাটী (বর্ধমান জেলায়) হইতে 
রেনেটি এবং মান্দারন ( মেদিনীপুর ) হইতে মন্দারিনী বা মান্দারিনী স্থরের 
স্থষ্টি হইয়াছে । মনোহরমাহী অপেক্ষা রেনেটি ও মন্দারিনী সুর সরল ও সুলভ | 
সুরের কারুকার্য মনোহরসাহী কীঙ্নে যেরূপ আছে, সেরূপ অন্ত কোনও 
স্থরে নাই। কথিত আছে শ্রীনিবাস আচার্য মনোহরসাহী ও রেনেটি সুরের 
হ্ট্িকতা। জ্ঞানদাস, বলরামপাপ প্রমুখ পদকতার প্রভাবে মনোহরসাহী কীতন- 
গান এক সময়ে অত্ান্ত উৎকর্ষ লাভ করিয়াছিল। ইহারা নরোত্তমদানের 
সমসাময়িক | রেনেটি গাত টে" বৈদ্তপুরে বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) 
ও তাহার বন্ধু উদ্ধবধাস ( কৃষ্ণকাস্ত মঙ্জুমদার) প্রভৃতির দ্বারা স্থসমৃদ্ধ 
হইয়াছিল বলিয়৷ বোধ হয়। 


কীর্তন ৩৩ 

কীর্নের এই শ্রেরীবিভাগ স্থরের প্রণালী অথবা বৈচিত্্রা অনুসারে 
হইয়াছিল। কীর্তনের বৈশিষ্ট্যগুলি ইছাদের প্রত্যেকটির মধ্যেই অল্পবিস্তর 
বর্তমান ছিল যথা শ্রুতি ও গমকের প্রাধান্য, রাগরাগিণীর বিশিষ্ট ভঙ্গী। 
ছন্দের নৃতনত্ব (দশকুশী, ভীসপাহিড়া, তেওট ইত্যাদি) এবং আখরের 
যোজনা ইত্যাদি । 

উল্লিখিত চারিটি ঠাট ছাড়া আরও একটি ঠাটের উল্লেখ কখনও কখনও 
দেখা যায়) উহার নাম ঝাঁড়খণ্ডী। ঝাঁড়খণ্ড বর্তমান মেদিনীপুর জেলার 
একটি অংশ বটে। কিন্তু এই ঠাটের কীর্তন স্থপ্রচলিত নহে। 

সরলত| ও গা্ভীর্ধে গরানহাটী কীতন ঞপদ্দের সহিত তুলনীয় । মনোছর- 
সাহীর দ্বরটৈচিঞ্ন্য খেয়ালের কথা ক্মরণ করাইয়া দেয়। কলাচাতুর্যে ও মাধুর্য 
কীত্নমাত্রই ঠুংরি গানের সহিত তুলনীয় হইতে পারে। 

কীতনের প্রসারের ঘুগে এইসকল স্থবের প্রত্যেকেরই আভিজাত্য ও স্বাতস্তর 
ছিল। বর্তমানে এইনলকল সুরের নিজন্ব গায়ক বিরল। ফলে 'গরানহাঁটী* 
গায়ক 'মনোহরসাহী'র কারুকার্য দ্বারা গান সাজাইয়া থাকেন । মনোহর- 
সাহী-গায়কও রেনেটি বা মন্দারিনী সুরের ভাজ আমদানি করিতে দ্বিধা- 
বোধ করেন না। ফলে হইয্নাছে এই যে, এইসকল সুরের স্বাতন্তরা ঠিক 
ধরিতে পারা যায় না। গায়কের অভাবেই এইরূপ ঘটিয়াছে বলিয়া মনে 
হয়। বাঢ় অঞ্চলে “কীর্তন, বলিতে সাধারণতঃ "মনোহরসাহী' কীর্তন 
বুঝাইয়া থাকে। 


৯ 


কীতনের অবনতি 


ষতদুর জানা যায় তাহাতে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যস্ত কীর্তনের 
যথেষ্ট উন্নতি ছিল। তাহার পর “কবি, ও পাঁচালির প্রাছুর্ভাবে কীর্তনের 


৩ 


৩৪ .. কীর্তন 
জনপ্রিয়তার হান হইতে থাকে। উৎসাহ ব্যতীত, উপযুক্ত পৃষ্ঠপোষকের 
অভাবে, কোঁনও ললিতকলাই প্রতিষ্ঠঠ লাভ করিতে পারে না। ইংরেজ- 
বিজয়ের পরে দেশে যে পরিস্থিতির উদ্ভব হইল, তাহাতে বঙ্গদেশের বিশিষ্ট 
সম্পদ এই কীতনগানের সমাদর কমিতে আরম্ভ হইল। রাধামোহন ঠাকুরের 
পদাম্বতসমুদ্র অষ্টাদশ শতাব্দীর প্রথম পাদদে সংকলিত হয় এবং ইহার কিছু 
পরেই বৈষ্বদাস তাহার স্থবিখ্যাত ও স্থুবৃহৎ পদকল্পতরু সংকলন করেন। 
ইহার পরেও কীতনের প্রভাব কতকদিন চলিয়াছিল বলিয্না বোধ হয়। সম্ভবতঃ 
উনর্বিংশ শতাব্দী হইতেই কী্তনের অবনতি ঘটিতে লাগিল। এইসময় 
হইতে বাংলাদেশে “কবির গানে+র ধুম পড়িয়া! যায়। কবির গানে ছুই দলের 
মধ্যে প্রতিগ্বন্দিতা হইত এবং শ্রোতৃঘগ্ুলীর দ্বারা জয় পরাজয় নিরণীত হইত। 
রাধাকুষ্ণের লীল। অবলম্বন করিয়া! গান বাঁধিয়া কবিওয়ালার! “পাল্লা” দিতেন 
এবং তাহা সাধারণ জনগণ জাতিধর্মনিবিশেষে উপভোগ করিত। এই সময়ে 
যাত্রা ও পাঁচালরিও প্রলার ঘটে। এই সকল সংগীত বা! তথাকধিত সংগীতের 
প্রতি জনসাধারণের পক্ষপাত যেমন বাড়িতে লাগিল, তেমনি কীতনের 
আভিজাত্য খর্ব হইয়। গেল। 

ঢপকীর্তন: তবে কীর্তন “ভাঙিম়া” ঢপের হাষ্টি হইল। পপ? শবের ব্যুৎপত্তি 
জানা যায় না। মধুস্থদ্ধন কান নামক একজন গায়ক ইহার অষ্টা না হইলেও 
যথেষ্ট পরিপু্ি সাধন করিয়াছিলেন । মধুকাঁন বিগত শতাবীর মধ্যভাগে যশোর 
জেলায় জন্মগ্রহণ করেন এবং নিজ প্রতিভাগুণে বাংলার প্রায় সর্বত্র সুপ্রসিদ্ধ 
হইয়াছিলেন। মধুকান নিজ পরিবারস্থ স্ত্রীপুরুষগণ লইয়া গান করিতেন 
এবং নান! বাগরাগিণী সমন্বিত গীতের দ্বারা লোকের মনোরঞ্জন করিতেন । 
রাধাকৃষ্ণের লীলা অবলম্বন করিয়া মধুস্থদন বহু পদ রচন! করিয়াছিলেন এবং 
কীত-ন-পদাবলীর অন্থকরণে প্রত্যেক পদের শেষে নিজের নামের ভণিতা যোগ 
করিতেন। সমগ্র নাম ন! দিয়া তিনি অনেক সময়ে “মুদন' ভণিতা দিতেই 
ভালবাসিতেন। ইহা লইয়া একজন মধুকানকে একটু ব্যঙ্গ করিয়া বলিয়া 


কীর্তন ৩৫ 


ছিলেন, 'মধু: তুমি সদন তণিতা দাও কেন?” ইহার উত্তরে মধু বিনয় করিয়। 
বৰ্ধিয়াছিলেন, “নামে মধু থাকিলেই কি আর ন! থাকিলেই কি? গানে মধু 
থাকিলেই হইল।' এইগল্লের অন্ত সংস্করণে আছে, মধু বলিলেন, "আপনারা 
মধু যোগ করিয়া লইবেন।” যাহা হউক, মধুস্থদনের ঢপকীর্ভন একসময়ে খুব 
খ্যাতিলাভ করিয়াছিল । ঢপে বৈঠকী রাগরাগিণী যথাযখতাবে অনুক্কৃত হইত। 
স্থরের বিশিষ্ট ভঙ্গীতেই ইহার বৈশিষ্ট্য ছিল। বামপ্রসাঁদেরও যেমন একটি 
বিশিষ্ট সবরের ভঙ্গী ছিল যাহার জন্ত রামপ্রসাদী গান বৈঠকী রীতি অন্থসরণ 
করিলেও স্বাতন্ত্র্য লাভ করিয়াছে, মধুকানের ঢপ স্বরও তেমনি একটি বিশিষ্ট 
স্থর। ইহাতে কীর্তনেরও ছায়া বেশ হ্পরিপ্কট থাকিত। গানের মাঝে 
মাঝে স্বরে কথা কহিবার রীতি ছিলঃ যেমন 'কৃষ$ কহিতেছেন, শ্রীমতী 
কহিতেছেন' ইত্যাদি । 

আধুনিক কালে এক শ্রেণীর কী্ঠন শুনিতে পাওয়া যায়, যাহা সাধারপতঃ 
ঢিপকীর্তন নামে অভিহিত হয়। কিছুদিন পূর্বেও এই ঢপকীর্তন গায়িকাদের 
মুখেই সচরাচর শুন! যাইত। গত কয়েক বসন্ত দেখিতেছি এই কীর্তন- 
ওয়ালীদের আর তেমন পসার নাই। বাংলাদেশের স্থানে স্থানে বিশেষতঃ 
কলিকাতা শহরে কীর্তন শ্রাদ্ধের একটি অঙ্গ বলিয়া! বিবেচিত হয়। অর্থাৎ 
হিন্দুদের আগ্ঘশ্রাদ্ব-বাসরে নিমন্ত্রিতদের জগ্য সভ| হয় এবং এই সভায় কীঙনের 
ব্যবস্থা থাকে। ইহাকে বলে সভারোহণ। ব্রাঙ্ণ পণ্ডিত অধ্যাপকদের 
সমাগম ও কীত্তনগান এই সভারোহণের বিশিষ্ট অঙ্গ | নিমস্ত্রিতেরা এই শ্রাদ্ধ- 
সভায় যোগদান করেন। এইরূপ বহলভায় কী$নওয়ালীদের গান শুনিতে 
পাওয়া যাইত। বিগত পচিশ ত্রিশ বৎনরের মধ্ো এই শ্রেণীর গায়িকাদের 
প্রভাব অনেক কমিয় গিয়াছে। প্রথাটি ঠিকই আছে, তবে মেয়েদের স্থলে 
পুরুষদেরই কীততনের চলন হইয়াছে। কীর্তনগায়িকাদের মধ্যে পান্াময়ী এক 
সময়ে খুব নাম করিয়াছিলেন। এখনও গ্রামোফোনে তার গান বোধ হয় 
শুনিতে পাওয়া ষায়। 


৩৬ কীর্তন 


পুরুষ কীর্তনিয়ার সমাধর বৃদ্ধি হওয়ায় উচ্চাঙ্গ কীর্তনের পুনরত্যুদয় কিছু 
কিছু ঘটিতেছে। এক সময়ে রসিকদাস, প্রেমদাস প্রভৃতি কীর্নে প্রভৃত 
প্রতিষ্ঠা অর্জন করিয়াছিলেন । রঙ্িকের রসবোধ ছিল অসাধারণ । কি ভাবে 
গান করিলে লোকের মনোরঞ্জন কর! যায়, তাহা তিনি বুঝিতেন। তাহার 
কণ্ও ছিল অতি মধুর। স্থীয় প্রতিভাগুণে তিনি বৈষ্ণবসমাজে বিখ্যাত 
গায়ক বলিয়া সর্বত্র সন্তানিত হইতেন। তিনি কীর্তনে “কাটাধড়া” নামক 
তালের শ্রষ্টা। সকলেই জানেন কীতনে করুণরসের. প্রাধান্য । সেইজন্য 
পুন্রশোকাকুল! জননীর ক্রন্দনের স্থর ও ছন্দ অবলম্বন করিয়া তিনি এ তালের 
উদ্ভাবন করেন। এক্ষণে মনোহরসাহী কীতনে অনেক গায়কের মুখে কাটা 
ধড়ার গান শুনিতে পাওয়া যায়। প্রাচীনকাল হইতে ড়া” একটি সুপরিচিত 
তাল ছিল। ধুব তাল বা ধড়ার অনেকটা অনুরূপ বলিয়৷ রলিকদাস তাহার 
নৃতন তালের নামকরণ করিলেন “কাটাধড়া'। প্রেমদাদের কও ছিল অতি 
অপূর্ব। সেরূপ কণ্ঠ এখন আর বড় শুনিতে পাওয়া যায় না। ইহাদ্দেরই সম 
সময়ে গণেশদাস অতি মিষ্ট গান করিতেন। বৎসরকয়েক পূর্বে তিনি দেহ রক্ষা 
করিয়াছেন। জীবিত গায়কদের মধ্যে কাহারও নাঁম বাদ দিয়া কাহারও নাম 
করিলে অবিচার করা হইবে। তবে ইহাদের মধো একজনের নাম বোধহয় 
অসংকোচে করা যাইতে পারে : বামকমল ভটাচার্য_-পাবনার অধিবাসী । ১ 
তিনি. প্রায় পঁচিশ বৎসর পুর্বে কলিকাতায় আসিয়া কীর্ভনগানে শহর 
মাতাইয়াছিলেন। তাহার এরূপ অপূর্ব শক্তি যে, কখনও কখনও দশ হাজার 
লোক মন্তরমুগ্ধবৎ তাহার কীর্তন শুনিয়াছে। কীর্তনগানে এরূপ লোকসমাগম 
বোধহয় আর কথনও দেখা যায় নাই। তাহার বিশেষ একটি কারণ বোধ হয় 
এই ষেতিনি নাচিয়৷ গাহিয় কথকতার পূর দিয়া কীণ্ন প্রচার করিয়াছেন 
যাহাতে স্বঙলাধারণে কীতন গানের মর্ম সহজে বুঝিতে পারে। তাহার গানে 





্পাশাপাপপশাপাপিশশীিিিিশিশপিলিদ পাশপিপাশাপশিশীপিপা 


১ ইনিও সম্প্রতি গত হইয়াছেন । 


কীর্তন ৩৭ 


আধ্যাত্মিক ভাবের প্রীধান্ত থাকিত বলিয়া অনেক অভিজ্ঞ শ্রোতা! তাঁহার 
পদ্ধতি অুমোদন করিতেন না। তাহা হইলেও এরূপ জনপ্রিয় কীর্তনসংগীত 
রামকমলের পূর্বে আর কখনও শোনা যায় নাই। 

 ধাহারা কীর্তনের প্রাচীন প্রথা সংরক্ষণে প্রয়াসী, ত্তাহারা কোনও প্রকার 
অভিনবত্ব পছন্দ করেন না। প্রাচীনপন্থী গায়কদের মধ্যে অছৈতদাস পণ্ডিত- 
বাবাজি সমধিক খ্যাতি লাভ করিয়াছিলেন। যৌবনে সংসার ত্যাগ করিয়। 
তিনি বৃন্দাবন গমন করেন। এবং তথায় ভক্ভিশান্ত্-অধ্যয়নে ও কীর্তনশিক্ষায় 
মনোযোগ দেন। কীর্তন-শিক্ষা ব্যপদেশে তিনি বাংলায় ফিরিয়া! আদিতে 
বাধা হইয়াছিলেন। এই সময়ে তিনি পাঁচথুপীর 'ন্দ্রজি? ( কৃষণচন্ত্র চন্দ্র) ও 
শ্রপ্ডের ঠাকুর এবং ময়নাভালের মিব্রঠাকুরগণের নিকট অকাস্ত 
অধ্যবসায়ের সহিত কীতন শিক্ষা করেন। পাঁচথুপী, ময়নাডাল, শ্রীখণ্ড, নবন্থীপ 
এবং এইরূপ আরও ছুই-একটি স্থান এখনও কীর্তনগানের জন্য বাংলাদেশে 
প্রলিদ্ধ হইয়া আছে। 


৬০ 


বৈষবধর্ম ও কীর্তন | 

বাংলাদেশের বহুস্থানে রাধাকৃষ্ণের মন্দির বর্তমান আছে। এই সকল 
মন্দিরে রাধারুষজের সেবা-ব্যপদেশে কীর্তনের অল্পবিষ্তর অন্থুশীলন দেখ যায়। 
কোনও কোনও কৃষ্ণমন্দিরে প্রতিদিন, কোনও মন্দিরে পর্বের সময় কীতনের 
অনুষ্ঠান হয়। বৈষ্ণব তীর্থসমূহে পর্বের সময়ে কীতনের ব্যবস্থা করিতেই 
হয় যথা__রাসের সময়ে রাপলীলা, হোলির সময়ে হোলিগান, ঝুলনের সময়ে 
ঝুলনগান) বসস্তপঞ্চমী উপলক্ষে বসন্তগাঁন ইত্যাদি । কিন্তু অনেক স্থলে 
উপযুক্ত গায়কের অভাবে যেন তেন প্রকারেণ সারিয়া দেওয়া হয়। নবন্থীপে 
প্রতি বৎসরে 'ধুলোট? হয় অর্থাৎ বঙ্গের বহু কী্তনওয়ালা সমবেত হইয়া 


৩৮ কীর্তন 


শরীমন্যহাপ্রতুর জনমস্থানে ফাল্গুনী পুণিমায় (মহাপ্রভুর জন্মতিথি) আপন আপন 
কৃতিত্বের পর্যাপ্ত পরিচয় দিয়া থাকেন। এই সময়ে বহু 'যান্বী' নবন্ধীপে বাইয়া 
কীর্তন শুনিয়। আসেন। তাহাদের দ্বারা কীর্তনওয়ালার ষশঃ বাহিত হইয়া 
সমগ্র দেশে প্রচারিত হয়। শাস্তিপুর, শ্রীৎণ্ড, ঝামটপুর প্রভৃতি স্থানে প্রতি 
বৎসর পর্ববিশেষ বা মেলার সময়ে কীর্তন অনুষ্ঠিত হয়। বামটপুর শ্রীচৈতন্ত- 
চরিতামৃত গ্রন্থ-প্রণেতা রুষ্তদাস কবিরাজের জন্মস্থান । এখানে কীর্তন গান 
করিলে সার! বৎসর সফলতা! লাভ করা যায় এই আশায় এ অমর কবির 
তিরোধান-উত্নবে কীতনওয়ালারা নিজ নিজ ব্যয়ে সেখানে গিয়া গান 
করিয়া থাকেন। শ্রীখণ্ড শ্রীনরহরি সরকার ঠাকুরের স্থান বলিয়া তাহার 
তিরোভাব-তিথিতে শ্রীথণ্ডেও সমারোহের সহিত কীর্তন হইয়! থাকে। 
বছু বৈষ্ণব ভক্ত এ উপলক্ষে কাটোয়! ও শ্রীথ্ডে সমবেত হন। শ্রীগৌরীদাস 
পঙ্ডিতের স্থান বলিয়া কালনায়ও কীর্তনগানের অনুষ্ঠান হয়। এখানে 
গৌরাঙ্গমন্দিরে মহাপ্রভুর শ্রীহস্তলিপি রক্ষিত আছে। কেন্দুবিষে জয়দেবের 
তিরোভাব-মহোৎ্পব হয় এবং রামকেলিতেও রূপসনাতনের স্থতিপুজা 
উপলক্ষ্যে এক বৃহৎ উৎসব হইয়া থাকে। 

বৈষ্ণব তক্ত ও মহাপুরুষদিগের তিরোভাব-মহোৎ্সবে তাহাদের লীলাবিষয়ক 
যে কীর্তন হয় তাহাকে 'স্থচক কীর্তন” বলা হয়। রূপ ও সনাতন গোস্বামীর 
স্ুচক,জীব গোস্বামীর সুচক, নরোভমদান ঠাকুরের স্থচক প্রভৃতি স্থৃতিবন্দনার 
এক অপূর্ব কৌশল। অগস্তাপি এই সুচক কীর্তন শুনিয়া ভক্তকুল অশ্রুপরিপ্লুত 
হইয়া থাকেন। স্থুপ্রসিদ্ধ বৈষ্ণব্ভক্ত ও নামকীর্তনিয়! শ্রীযুক্ত রামদাম 
বাবাজি বর্তমানে এই স্থচক গানের একমান্্র ভাগ্ডারী বলিলে অতুযুক্তি হয় না। 
অশ্রু পুলক কম্প প্রভৃতি সাত্বিকভাব-সমদ্বিত এই কীর্তন যিনি না শুণিয়াছেন, 
তাহাকে ঠিক বুঝাইয়! দেওয়া কঠিন । এই স্ুচকগান মহাপুরুষ বা তক্তগণের 
তিরোভাব-তিথি ব্যতীত গান করিবার রীতি নাই। বৃন্দাবনে সকল 
গোম্বামিগণের সুচক গান বা' চরিতকীর্তন এখনও হইয়া থাকে। 


কীর্তন 


সেইরূপ কীর্তনের কোন কোন পালাও সেই সেই !দুর্ব/অতীত হইলে 
অন্য সময়ে গাহিবার রীতি অভিজ্ঞের! অস্থমোদন করা৷ যথ। ঝুলন, 
নন্দোৎসব, হোলি, বসস্ত, ফুলদোল প্রভৃতি সেই সেই পরে্বর দিন বা 
তাহার নির্ধারিত কয়েকদিনের মধ্যে ব্যতীত গীত হইবার উর 
অন্যান্ত সংগীতের তুলনায় কীর্তনগানের সম্পর্কে স্বাধীনতা এইন্ধপে অন্গক্র্টা 
সীমাবদ্ধ। রাত্রিতে গোষ্ঠ বা কুগ্জভঙ্গ, সকালে রাপলীলা বা উত্তরগোষ্ঠ 
গীত হয় না। খণ্ডিতা সকালে ব্যতীত হয় না, কুঞ্নভঙ্গ অতি প্রত্যুষে 
গাহিবার রীতি আছে। কেহ কেহ কলহান্তরিতা, মান প্রভৃতি বিকালে 
বা সন্ধ্যায় গীত হইলে শুনেন না। লীলার ক্রম অনুসারে পালার ক্রম নির্দিষ্ট 
হয়। সব সময়ে হয়তো এ নিয়ম রক্ষিত হয় না। কিন্তু বৈষ্বসমাজে 
এই নিয়ম-রক্ষার দিকে যথেষ্ট যত্ব দেখা যায়। তাহার আরও এক কারণ 
এই যে, সময় অনুসারে পাল! নির্দিষ্ট হওয়ায় গানগুলির রাগরাগিণীও সেই 
ভাবে ব্যবস্থিত হইয়াছে । উদাহরণস্বরূপ বল! যাইতে পারে কুঞ্চভঙ্গে ভৈরব, 
উত্তরগোষ্ঠে গৌরী এবং রাসে বেহাগের প্রাচুর্য দেখা যায়। 


৯৯ 


কীত'নের রাগরাগিণী 


বৈঠকী গানে রাগরাগিণীর যেরূপ ক্রম আছে, কীর্তনেও সেইরূপ । অর্থাৎ 
কী্ঠনগান ভারতীয় সংগীত-পদ্ধতিরই অন্তর্নত। তবে হিন্ুস্থাণী গানের 
রাগরাগিণীতে বর্তমানে যে ধরাবীধা সর্গম দেখা যায়, কীর্তনে তাহা সব সময়ে 
অন্ঙ্ৃত হয় না। এজন হিন্স্থানী পদ্ধতির গায়কেরা অনেকে কীর্তনকে 
উচ্চস্থান দিতে সম্মত হন না। কিন্তু একটু প্রণিধান করিলে দেখা যায় যে, 
কীতন এক অভিনব ঠাটের পংগীত। কোনও প্িহ্ধতিবিশেষকে ভুবন 


৪5 কীর্তন 


অঙ্গমরণ করিলে, শ্রেণীবিভাগে তাহার স্তর স্থান হয় কিবীপে? একটি 
উদাহরণ দিলে হয়তো আমার বক্তব্য বুঝিবার পক্ষে সুবিধা হইবে। সন্দেশ 
এবং রসগোল্লা উভয়ই স্ুম্বাছু মিষ্টাম) উপাদানও উভয়ের এক, কিন্তু সন্দেশ 
রসগোল| নহে এবং রসগোল্লাও সনেশ নহে। স্বাহুতার উৎকর্ষ রুচি হিসাবে; 
কেহ সন্দেশ, কেহ বা রসগোল্পার ভক্ত । রাগরাগিণী সম্বন্ধে কীতনের 
উপাদান যে এক, ইহ! জয়দেবের পদাবলী হইতে আরম্ভ করিয়া কমলাকাস্ত) 
দীনবন্ধু দাস পর্যস্ত সমস্ত পদাবলীর সাংগীতিক নির্দেশ দেখিলেই বুঝিতে পারা 
যায়। কোনও গানে গুর্জরী বা মালব, কোনও গানে বা'বিট খান্বাজ বা. 
সিদ্ড়া, কোনও গানে জয়জয়ন্তী বেহাগ বা বিহাগড়া। এক্ষণে কথা এই যে, 
যে সকল রাগরাগিণীর নির্দেশ পদাবলীতে পাওয়া যায়, তাহাকি এ এ 
রাগরাগিণীর লক্ষণ অনুসারে গীত হয়, অথবা গায়কগণ নিজ নিজ ইচ্ছা 
অনুসারে তাহাকে অন্তরূপ করিয়! লয়েন? 

কীতনে যে রীতি বত'মানে দেখিতে পাওয়া যায়, তাহাতে প্রাচীন রাগ- 
রাগিণীর সমস্ত অবয়ব অনেক সময়ে ঠিক ঠিক মত পাওয়া যায় না। 
কীত'-গায়ক যে স্ুরকে মল্লার বা বসন্ত বলিয়া ব্যাথ্যা করিলেন, সে স্থরে 
মল্্রার বা বসন্তের সবগুলি পর্দা হয়তো পাওয়া! যায় না৷ তবে ভীমপলশ্রী, 
বিঁঝিট, বেহাগ, জয়জয়্তী গ্রভৃতি কতকগুলি রাগিণীতে বৈঠকী রীতিরই 
অনেকটা অন্থবত'ন করা হয়। এই যে পার্থক্য, কোন কোন সংগীতজ্ঞ ইহাকে 
ব্যভিচার বলিয়া মনে করেন এবং কীত নগানকে সংগীতের কোঠায় নিম়স্থান 
প্রদান করেন। | 

এখন দেখা যাউক, এই মত কতটা যুক্তিযুক্ত। এ কথা অন্বীকার 
করিবার উপায় নাই যে, বর্তমানে যে কীতন প্রচলিত আছে তাহাতে রাগ- 
রাগিণীর প্রতি নিষ্ঠা তাদৃশ দেখা যায় নী। আলাপচারি দ্বারা সম করিয়া 
ততৎ রাগিণীতে গান করিলে অনেক সময়ে পার্থক্য ধরা পড়ে। কিন্তু খুব 
কম কীর্তনিয়া সর্গঞ্জের দিকে দৃষ্টি দিয়া থাকেন। কীত'নে স্বরলিপি 


কীর্তন ৪৯ 


বাবহার একরূপ নাই বলিলেই চলে। সেজন্ত অভিজ্ঞের নিকট সুরের অঙ্গহাঁনি 
মহজেই প্রতিভাত হয়। এরূপ কেন হয়, তাহারই কয়েকটি কারণ উল্লেখ 
করিতেছি-_ | 

প্রথমতঃ, কীর্তন এক অভিনব প্রণ!লী ব! ঠাটের সংগীত। কাজেই হুর 
সংস্থানে ইহাকে অনেকটা ্বতন্ত্রভাুব চলিতে হইয়াছে। অর্থাৎ প্রচলিত 
রীতিকে ইচ্ছামত পরিবর্তন করিয়া লইতে হইয়াছে। 

ছিতীয় কারণ এই যে, বতমানে বীর্তনিয়ার অজ্ঞতাবশতঃ স্রপরিচয়ে 
বিভ্রাট ঘটিয়াছে। অর্থাৎ কীর্তনিয়া যখন বলিলেন শংকরাভরণ বা বুন্দাবনী 
সারঙ তখন তাহার সহিত তত্তৎ রাগিণীর ঠিক মিল থাকে না। 

তৃতীয় কারণ, ধীহাঁর| উচ্চাঙ্গের কীর্তন গান করেন, তাহারা রাগরাগিণী 
অপেক্ষা প্রথাগত সুরের দিকেই বেশী মনোধোগ দেন। অর্থাৎ পূর্বে 
মহাজনদের দ্বারা গানটি কিরূপ সুরে গাওয়া হইত, তাহারই মর্ধাদ। তাহারা 
অধিক দেন। পূর্ব হইতে কতকগুলি স্থুর ওস্তাদ বা মহাজনকর্তৃক গীত 
হইয়াছিল, এক্ষণে তাহারই অন্থকরণচেষ্টায় কীর্তনগান সার্থক হয়। অবশ্ত 
এ সকল মহাজন রাগরাগিণীতে পারদর্শী ছিলেন এবং দেইজন্ত বিভিন্ন সুরের 
রাসায়নিক সংমিশ্রণ করিয়া তাহারা এক অপূর্ব গীতরস স্থটটি করিয়া 
গিয়াছেন। কিন্তু তাহাদের ন্যায় অভিজ্ঞতার অভাব-বশতঃ গীতের 
উত্তরাধিকারিগণ হয়তো সে স্থুরশিল্প আয়ত বা রক্ষা করিতে পারেন নাই । 
এইজন্ত কেহ কেহ মনে করিতে পারেন ষে, কীর্তনগানের ধারা অত্যন্ত মামুলি 
হইয়া পড়িয়াছে। কিন্তু শিল্পে গতাহুগতিকতা কতকটা রক্ষা না করিলে 
তাহার আভিজাত্য থাকে না। প্রাচীনের মর্যাদা রক্ষা করিয়া, শিল্পী যদি 
তাহার উদ্ভাবনী প্রতিভার পরিচয় দিতে পারেন, তবেই তাহার শিল্প বা 
সংগীত সজীবতার দাবি করিতে পারে। | 

চতুর্থ কারণ বহুদিন হইতে কীতনগানের সমাদর কমিয়া গিয়াছে । 
পৃষ্ঠপোষকতার অভাবে বা জনসাধারণের মধ্যে আগ্রহের অভাব ঘটিলে কোনও 


৪২ কীতন 


শিল্প কখনও উন্নতি লাভ' করিতে পারে না। বৈষ্ণব ভাবধারার প্রসারের 
সঙ্গে সঙ্গে কীর্তনের প্রসার হইয়াছিল; আবার তাহার অভাবে কীর্তনেরও 
অবনতি অনিবার্ধ হইয়! উঠিল। এই কারণে উপযুক্ত অভিজ্ঞ গায়কমণ্ুলী 
কীর্তনের প্রতি সেরূপ শ্রদ্ধা প্রদর্শন করিতে বিরত হইলেন। "বর্তমান 
কালেও রাগরাগিণী রীতিমত শিক্ষা! করিয়া কীতনগান শিখিতে অগ্রসর 
হইয়াছেন এরূপ লোকের সংখ্যা বিরল। অথচ এরূপও কখন কথন 
দেখা যায় যে, কীতনের গায়ক প্রভূত অর্থবিত্শালী হইয়াছেন এবং অন্ত 
কোনও . প্রণালীর গায়কের মধ্যে সেরূপ নুসারসম্পত্বিশালী লোকের 
নিতান্তই অভাব। 

পঞ্চম কারণ কীতনে ভগবদ্বিষয়ের সম্বন্ধ আছে বলিয়! কীর্তন-নুরের 
বৈশিষ্ট্য। বস্তৃতঃ এসঘন্ধে খুব কম সংগীতই কীর্তনের সমকক্ষতা দাবি 
করিবার যোগ্য । চিত্তে আধ্যাত্মিক ভাব ক্ফুরণ করিবার জন্য কীর্তনের ষে 
কলাকৌশল সৃষ্ট হইয়াছে, তাহাকে উপেক্ষা করা চলে নাঁ। পূর্বে যেদকল 
রসের কথা বল! হইয়াছে, সেই রস সংগীতের মধ্য দিয়া ফুটাইতে হইলে এক 
দিকে চাই সেই সেই রসোপযোগী কথার যোজনা আর তাহার মধ্যে সেই 
রসোদ্দীপনকারী স্থুর। একথা শ্বীকার করিতেই হইবে যে, কীর্তনে যে সুরের 
কারুকার্য দেখা যায়, তাহ! রসের উদ্দীপনায় সহায়ত] করিবার উদ্দেশ্তেই 
কল্লিত। মনে করুন খণ্ডিতার বক্রোক্তি স্থবে ফুটাইতে হুইবে-_ 


ভাল হৈল আরে বন্ধু আইল! সকালে । 

প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে । 

বন্ধু তৌমার বলিহারি যাই। 

ফিরিয়। দাড়াও তোমার চাদ মুখ চাই ॥ 

আই আই পড়েছে মুখে কাজরের শো! । 

অধরে িন্দরবিদু মুনির মনোলোভা ॥ ইত্যাদি 


কীর্তন ৪৩ 


চণ্তীদ/সের এই প্রসিদ্ধ গাঁনটি করিবার সময় সুরের দ্বারা কীর্তনগায়ক ফে 
ব্যঙ্গের অবতারণা করেন, তাহার তুলনা! দেখা যায় না। কাজেই এখানে 
স্থরশিল্প সেই উদ্দেশ্তেই নিয়োজিত হইয়াছে। রাগিণীর ( ভৈরব) প্রতি 
অত্যধিক মনোযোগ দিলে সে উদ্বেন্ত হয়তে! সফল হইত না। এরপ স্থলে 
রাগিণীকে প্রধান কর! হয় নাই,. ভাবকেই প্রধান স্থান দেওয়া হইয়াছে। 
সকলেই স্বীকার করিবেন যে, গানের নুরে বঙ্গের ভাব ফুটাইয়! তোল! অতান্ত 
কঠিন। এখানে কীত্নগায়ক মেই কঠিন পদ্থা অবলম্বন করিয়াছেন মনে হয়। 
তবে রাগিণীর ব্যতিক্রম হয়, এরূপ কোনও চেষ্টা পরিহার করিবার দিকেই 
কীতনগায়কের লক্ষ্য থাকে | 

একটি লক্ষ্য করিবার বিষয় এই যে, কীর্তনে “সম্পূর্ণ জাতি'র গানই 
গ্রচলিত অর্থাৎ সা খ গম প্রভৃতি সাতটি শ্বরই সব গানে বাবহৃত হয়। ওড়ব 
( পঞ্চ হ্বরা) ও বাঁড়ব (বা খাড়ব-ফট্ত্বরা ) জাতির গান প্রায়ই শুনিতে 
পাওয়া যায় না। সম্পুর্ণ জাতির গান বলিয়াই হউক অথব| গায়ক-মহাজনদের 
উদ্ভাবিত হ্থর বলিয়াই হউক, কতকগুলি গানকে 'জাতগান বা 
জাতি-গান বলা হয়। প্রাচীনপন্থী কীতনগায়কগণ “জাত সুরের গানই 
করিয়া থাকেন। বল! বাহুল্য, প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে 
বলিয়া এই সকল স্থুরের যে আভিজাত্য আছে, তাহ] দ্বীকার করিতেই 
হইবে। 

অভিজ্ঞ সথরশিল্পীর! এই সকল সুরের মধ্যে অনেক প্রাচীন বাগরাগিণীর 
সন্ধান পাইতে পারেন। সন্গীতরদ্বাকর বা সঙ্গীতপারিজাত প্রভৃতি শান্তে 
রাগরাগিণীর যে রূপের সন্ধান আমরা পাই তাহা কালবশে অনেকস্থলে 
পরিবতিত হইয়াছে। সঙ্গীতজ্ঞর! গবেষণ। করিলে সেই প্রাচীন রূপ হয়ত 
কীর্তভনের মধ্যে কিছু কিছু পাইতেও পারেন। 


৪৪... কীর্ডন 
১২ 


কীর্তন ও ভাব 


অনেকে মনে করেন কীতন ভাবপ্রধান সংগীত। অর্থাৎ চিত্তে 
বিশেষ বিশেষ ভাব-স্থষ্টিই কীর্তনের প্রয়োজন । সুতরাং কীর্তনে স্থুর ও 
তাল গৌণ ব্যাপার। তালের কথা পরে বলিতেছি। কিন্তু সাধারণভাবে 
ইহা বলা আবপ্তক যে, সংগীতকল! স্থর ও তাল ব্যতীত সিদ্ধ হইতে পারে 
না। কীন যদি সংগীতের একটি প্রকারভেদ হয়, তাহা হইলে ইহার হুর- 
শিল্প ও তাল-নৈপুণ্য উভয়ই বিচাবের বিষয় হওয়া উচিত। সুরের দৈন্ত বা 
অভাব বা ত্রুটি থাকিলে সে সংগীত যে উচ্চাঙ্গের সংগীত বলিয়া পরিগণিত 
হওয়ার যোগ্যতা রাখে না, ইহা এক প্রকার সর্বসম্মত সত্য। সুতরাং 
সংগীতের মধ্যে কীতনের স্থান বিচার করিতে হইলে প্রথমেই স্বর ও তালের 
দিকে লক্ষ্য করিতে হইবে। ভাবের দোহাই দিয়া স্কুর ও তালের দায়িত্ব 
হইতে কোনও ক্রমেই অবসর গ্রহণ কর! যাইতে পারে না। 
অনেকের মনে এইরূপ একট] ধারণা আছে যে, যেহেতু কীর্তন ভাবগ্রধান 
সংগীত সেই হেতু সাধারণ সংগীতের মাপকাঠি দিয়া ইহার বিচার করিতে 
যাওয়া উচিত নহে। এই ধারণা ঠিক কিনা তাহার বিচার করিতে হইলে 
“ভাব? বলিতে কি বুঝায়, তাহার আলোচন! আবশ্তক হইয়! পড়ে। কিন্ত, দুঃখের 
বিষয়, “ভাব” সধ্ন্ধে আমাদের অনেকের মধ্যে কোনও পরিস্ফুট ধারণা আছে 
বলিয়া বোধ হয় না। “ভাব অর্থ যদ্দি তক্তি হয়, ভবে অবশ্ঠই কীর্তন ভাবময় 
ংগীত | কী্ন ব্যতীত অন্ত সংগীতেও ভক্তির প্রাধান্ত যে নাই, তাহ! নহে। 
'ভাব, যদি বিহবলত। বা! আবেশ অর্থে গ্রহণ করা যাঁয়, তাহ হইলে কীতনে যে 
উহা অধিক পরিমাণে আছে, সে সম্বদ্ধে সন্দেহ নাই । গায়ক বা শ্রোতার মনে 
যখন এই বিহ্বলতা আসে, তখন আর স্থুর বা তালের অনুসন্ধান থাকিতে পারে 


কীর্তন ্‌ ৪৫ 


না। এরূপ ভাববিহ্বলত! সংগীতমান্রেই থাকিতে পারে এবং অনেক স্থলে 
দেখিতেও পাওয়া যায়। গায়ক যেন কোনও দৈব প্রেরণার (109017802) 
বশীভূত হইয়া তন্ময়তাবে গান করিতেছেন। বস্তুতঃ এইরূপ গানেই মানুষের 
হৃদয় বিগলিত হয়্--সে কীত্নই হউক, বাউলই হউক বা উচ্চাঙ্গের বৈঠকী 
সংগীতই হউক। কীর্নগায়কের স্বরশিল্পে এই লক্ষ্যটি থাকে, একথা স্বীকার 
করা যাইতে পারে। কিন্তু তাহাতে সুর ও তালের প্রতি উপেক্ষা 
৪ এরূপ বল] চলে না। 

ভাব+ বলিতে যদ্দি মনোভাব বুঝায়, তাহ! হইলে অর্থের কথ! আসিয়া 
পড়ে। অর্থাৎ এই প্র্ণ উঠে যে, সংগীতে সুর প্রধান অথবা কথা প্রধান? 
স্বর এবং কথার বন্ধ লইয়। অনেক তর্ক-বিতক এ-প্যস্ত হইয়াছে। 
বিশেষজ্ঞের! এসদ্বদ্ধে একমত হইতে পারেন নাই। কেহ কেহ মনে করেন 
যে সেই সংগীতই শ্রেষ্ঠ যাহা কথাকে অতিক্রম করিয়া শুধু স্থরের বিনাুতের 
মালা গাঁখিতে পারে। স্থুরবিস্তারের দ্বারা যেখানে চিত্তকে অতিভূত করিয়া 
তোলা যায়, তাহাই সংগীতের আত্মা। “সুর ও সংগতি' নামক গ্রন্থে 
রবীন্দ্রনাথ এইরূপ মত ব্যক্ত করিয়াছিলেন। কিন্তু কবিবর মনেপ্রাণে কথা বা 
কাব্যসংগীতের উপাদক ছিলেন বলিয়া মনে হয়। হ্বরের আবেদন যে 
উপেক্ষণীয় নহে, একথা সকলেই স্বীকার করিবেন। কিন্তু সে আবেদন যদ্দি 
কথার সহযোগে পরিপূর্ণ, নিবিড় ও মর্ধম্পর্শা হইয়া উঠে, তাহ! হইলে 
তাহাকে অগ্রান্থ করা যায় কি? কীর্তনে নুরের আবেদন যথেষ্ট আছে। বৈষ্ণব 
গীতকারেরা শ্রুতির নিপুণ কারুকার্ধে সথুরকে পরম উপভোগ্য করিয়! তুলিবার 
চেষ্টা করেন। উচ্চাঙ্গ কী্তনে সুরের যেরূপ সথক্ম কারুকার্য দেখা যায়, তাহাতে 
একথা অস্বীকার করিবার উপায় নাই যে স্থুরকে ইহারা! যথেষ্ট উচ্চ স্থানেই 
বসাইয়াছিলেন। কিন্তু পূর্বেই বলিয়াছি, কীর্তন শুধু গীত নহে, কীর্তনগান 
সুরের বিলাসমাত্র নয়, কীর্ডনের স্ুশিক্প শুধু সংগীতের বিকাশের জন্ত কল্পিত 
নয়। কীর্তন নুর, কাবা ও ধর্মের ক্রিবেণী। ইহার কোনওটিকে উপেক্ষা করা 


৪৬. কীর্তন 
চলে না। স্থরের আবেদনে প্রাণ মাতিয়া উঠিবে, কাব্যের অলঙ্কারে ও শবের 
ংকারে চিত্ত মুগ্ধ হইবে এবং ধর্ষের প্রেরণায় অশ্রু কম্প পুলক প্রভৃতি সান্বিক 
ভাব হৃদয়ে জাগিবে-_ইহাই সংক্ষেপে কীর্তনসংগীতের অভিগ্রায়। কবিগুরু 
আমাকে নিজমুখে বলিয়াছিলেন যে, পৃথিবীর মধ্যে আর কোথায়ও এরূপ 
সমন্বয়ের চেষ্ট1! দেখ! যায় না। কথা ও সুর কীর্ভনসংগীতে যেভাবে মিশিয়াছে, 
তাহা বাস্তবিকই চিরদিন তাঁবুকজনের বিদ্ময় উৎপাঁদন করিবে। একথা ভুলিয়া! 
গেলে চলিবে না যে, শ্রীচেতৈন্যের সময় হইতে কীর্তনসংগীত বৈষ্ণবধর্মের প্রধান 
বাহন হইয়াছে । গানের দ্বারা যন£সংযোগের চেষ্টা, গানের দ্বারা একাগ্রতা 
আনয়ন, গানের দ্বার! প্রাণে ব্যাকুলতার স্বত্রি, এক কথায় গানের মাধ্যমে 
তজন সাধন উপাসনা--ইহা যেরূপ বৈষ্ণবধর্ষেই দেখ! যাঁয় এরূপ আর 
কুত্াপি নছে। 
ভাব" সম্বন্ধে পূর্বেই অষ্ট সাত্বিকের কথা বলা হইয়াছে। সেগুলি এই; 
অশ্রু, কম্প, স্থেদ, পুলক, বৈবর্ণয, স্তস্ত, স্বরভঙ্গ ও প্রলয় বা মৃচ্গী। কীতনন এই- 
লকল ভাবের উদ্দীপক । এই সকল ভাবকে সাত্বিক বিকার বলা হয় তখনই 
যখন শারীরিক প্রয়োজনে নিষ্পর না হইয়া ইহারা নির্মল অন্তঃকরণপ্রবৃত্তি 
হইতে সমুখিত হয়। সাংসারিক বা শারীরিক কোনও ছুঃখ নাই, অথচ 
অবিরলধারে অশ্রু ঝরিতেছে, থাকিয়া থাকিয়! দ্রেহ কীপিয়া উঠিতেছে, 
যুহুমুহঃ রোমাঞ্চ ( পুলক ) হইতেছে, ঘর্ষের উদ্গমে শরীর আর্দ্র হইয়। 
উঠিয়াছে এবং পরিশেষে সংবিৎ-লোপ হইয়া গায়ক ও শ্রোতা ভূতলে নুঠিত 
হইতেছেন--এ দৃশ্ত কীতর্নের আসরে সচরাচর দেখিতে পাওয়া যায়। বিশুদ্ধ 
অনাবিল সাধুচিত্তবৃত্তি হইতে সমুডূত বলিয়া ইহাদিগকে সাত্বিক ভাববিকার 
বল! হয়। ইহার সবগুলি ভাবেরই যে একত্র বিকাশ দেখ! যায় তাহা নছে। 
ইতিছান হইতে যতদূর জান! যায় তাহাতে শ্রীচৈতন্তদেবে প্রায়ই এই 
অষ্ট সাত্বিকের একত্র বিকাশ দেখিতে পাওয়। যাইত। এইনকল ভাব নির্ধন 
কষ্ণপ্রেম হইতে সঞ্জাত হয়। কৃঞ্চনাম শুনিয়া! বা শ্রীকষ্ের বিরছে শ্রীরাধার 


কীর্তন ৪ 
এইরূপ অষ্ট সাত্বিকের উদয় হইত। সেইজন্ত প্রীরাধাকে মহাভাব-স্র্বপিণী 
বলা হইয়া থাকে । | 

্‌ প্রেমের পরম মার মহাভাব জানি। 
মহাভাবন্বয্ূপিণী রাধাঠাকুরাণী। 
... শচিতগ্ঘচরিতান্বত। 
ীরাধা যখন কৃষণনাম শুনিয়া অবশ হইতেছেন, তখন এই সান্বিকভাবের 
আবির্ভাব বুঝি তে হইবে! 
জপিতে জপিতে নাম অবশ করিল গে! 
কেমনে পাইব সই তারে। 
--চত্ীদাম। 
কষ্ণনাম শুনিয়া মহাগ্রতৃরও এইরূপ আবেশ হুইত, সেইজন্য তাহাকেও বলা 
হয় 'রসরাজ-মহাতাব+ | এরসরাজ' অর্থে রসিকশেখর বা মৃততিমান মধুর রস। 
তাবের আর একটি অর্থ হইতেছে রম। অতএব এই প্রসঙ্গে রসের 
উল্লেখ করা কতব্য। 


১৩ 


কীর্তন ও রস 


“রস বলিতে আমরা সাধারণতঃ বুঝি “আনন্দ | জড়জগতের ব্ধপ 
রম শব্ধ গঞ্ধ স্পর্শের মধ্যে দ্বিতী্টটি আমর! জিহ্বার দ্বার! আশ্বাদন করিতে 
পারি। এইজন্য ইহার এক নাম রসনা। কটু তিক্ত কষায় লবণ অগ্ন মধুর 
এই ছয়টি রসনেক্দরিয়গ্রাহ্হ রস। আবার যাহা মনের আস্মাগ্য তাহাও রস 
নামে পরিচিত। কোনও বন্ত দর্শন করিলে বা কোনও চিন্তা চিত্তে উদিত 
হইলে যে অনির্বচনীয় আনন্ব অস্তঃকরণে অনুভূত হয় তাহাকেও রদ বলা! 
হয়। কাধাপাঠে বা অতিনয়দর্শনেও এইরূপ আনন্দ মনোমধ্যে উদ্দিত হয়। 
সেইজন্ত অলংকার-শাস্ত্রে নয় প্রকার রসের উল্লেখ আছে ; আদি, বীর, করুণ, 


৪৮ কীঙ্ন 


অদ্ভূত, হাস্য, ভয়ানক, বীভৎস, রৌদ্র ও শাস্ত। বাৎসলারস গণন! করিলে 
রসের সংখ্যা হয় দশ। বৈষ্ণবদের মতে সাহিত্যের নয়টি বস গৌণ। মুখ্যরস 
পাঁচটি, যথা, শাস্ত, দাস্ত, সখ্য, বাৎ্সল্য ও মধুর। এখানেও রসের অর্থ-_ 
যাহা আস্বাস্ত, কিন্ত এ আম্বাদন গ্রাকৃত বস্তর নহে, ইহা পারমাধিক আস্বাদন । 
কারণ এই অনিত্য সংসারে একমাত্র আপ্মাগ্ঘ বা উপভোগের বিষয় শ্রীরুষ্ণ। 


(রমিকশেখর কৃষ্ণ পরমকরণ। 
-চৈতত্যচরিতামৃত । 


কীত'নে এই রসের বিস্তাসন্ধারা শ্রীকৃষ্ণের উপতোগকেই বাম্তব রূপ দান 
করা হইয়াছে । পূর্বেই শাস্ত দান্য প্রভৃতি রমের উল্লেখ করা হইয়াছে; 
তাহার পুনরুল্লেথ নিশ্রয়ো্জন। এখানে কীতনের রস প্রসঙ্গে ইহ! বল! একাস্ত 
আবশ্তক যে, কীতর্নের গীত যেরূপ এই রসবিতাগ অন্ুমারে বিভিন্ন শ্রেণীতে 
বিভক্ত হইয়! পড়ে, ভক্তও তেমনি ভিন্ন ভিন্ন রসের অধিকারীরূপে বিভক্ত; 
কেহ শান্ত, কেহ সখ্য কেহ বা মধুর রসের অধিকারী । শাস্তরস ভগবদ্ভক্ত- 
জনের মনের সাধারণ স্থায়িভাব। সংসারের অনিত্যত! এবং ইহার চিরচঞ্চল 
সবখদুংখরূপ ছাঁয়াবাজির স্বরূপ যতই অন্তঃকরণে উপলব্ধি হইবে, ততই 
চিত্ত প্রশান্ত স্থির অপ্রমত্ত হইয়া উঠিবে। ন্ুতরাং এই বৈরাগ্যমিশ্রিত 
মনোভাব সমস্ত ভঞ্তচিন্তের স্বাভাবিক ভিত্তি, এইজন্য বৈষ্ণবেরা শাস্তরসকে 
রসগণনায় শেঠ স্থান দেন না । ইহাদের মতে চাঁরিটি রস প্রধান--দান্য, সথ্য, 


বাৎসল্য ও মধুর। 
দন্ত সধ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস। 


চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ ॥ 


দান্ত সথ্য বাৎসল্য আর যে শৃঙগার। 
চারি ভাবে চতুধিধ ভক্তই আধার ॥ 
নিজ নিজ ভাবে সবে শ্রেষ্ঠ করি মানে। 
নিজ ভাবে করে কৃ হুখ-আন্বাদনে। 
| --চৈতন্তচরিতানৃত, আদি । 


এইনকল রসের মধ্যে আবার আদি বা! শৃ্জার অর্থাৎ মধুর রদই অধিক 
আস্বাগ্থ। সেজন্ত মধুর রসের গানই কীর্তনে অধিক। 
. ভগবানকে তঙ্জনা করিবার যে চারি প্রকার রীতি ( রন) কথিত হুইল, 
তাহার মধ্যে মধুর রঙের তক্ই সর্বাপেক্ষা অধিক। কিন্তু আমর! যদি মনে 
করি যে সকলেই মধুর রসের ভক্ত, তাহা হইলে ভূল হইবে । এমন বছ লোক 
দেখিয়াছি ধাহারা মধুর রসের পদাবলী শ্রবণ করেন না। অর্থাৎ অভিনার, 
কলহাস্তরিতা, মাথুর প্রসূতি পালার গান হইলে তাহার! সেব্থান ত্যাগ 
করেন। এমন অনেক ভক্ত আছেন ধাহার! কেবল দান্ত, সখ্য ও বাৎসল্য রসের 
অধিকারী । শ্রীকুষ্ণের প্রেমলীলা তাহারা শুনেন না। দাস্য ও সখ্য রসের 
ভজন অগ্যান্থ ধর্মেও দেখিতে পাওয়া যায়। ভগবানকে গ্রতু বা বন্ধু বলিয়া 
মনে করা সকল ধর্মেই চলে। কিন্তু বৈষ্ণবদের বাৎসলা রসের তুলনা 
বোধ হয় বিরল। ভগবানকে সন্তান বলিয়া গ্সেহ করা, সেইভাবে 
তাহার সেবা করা অন্যত্র প্রায় দেখিতে পাওয়া যায় না। বাৎসল্য 
রসের সেবক ধাহারা, তাহারা নন্দ-ষশোমতীর অভিমানে ভাবিত 
হইয়া কুষ্ণকে প্রতিপাল্য জ্ঞানে আদর করেন। এই বাৎসল্য রসের গান 
গোষ্ঠলীলা, উত্তরগোষ্ঠ প্রভৃতি পালায়, গুনিতে পাওয়া যাঁয়। ভগবানকে 
অপত্যবুদ্ধির দৃষ্টাস্ত অনন্তর একাস্ত বিরল। তগবাঁনকে পিতা বা মাতা বা বন্ধু- 
ভাবে ভঙ্জন! করিবার ট্টাস্ত অন্থান্ ধর্মসন্প্রদায়ের মধ্যে যথেষ্ট দেখিতে পাওয়! 
ষায়। পতিভাবে তজন| করিবার পদ্ধতিও অজ্ঞাত নহে। 8৮ 0860009 ০৫ 
[009955 এবং 080061166 টএএ৪দের মধ্যে ষীন খৃষ্টকে পতিভাবে 
উপাদনা করিবার প্রণালী দেখা যায়। ইহারা 71098 0? 02719 বা 
্ীস্টের পাত্রী বলিয়া পরিচিত। কার্ণেলাইট্‌ সঙ্্যাসিনীরা এতদূর ভাবাবিষ্ট 
যে তাহারা অন্ত পুরুষের মুখাবলোকন পর্যন্ত করেন না। তাহারা ঘে-যঠে' 
থাকেন সে-মঠে কোনও পুরুষের প্রবেশাধিকার নাই। যদ্দি কখনও রাজমিস্ত্ী 
বা অন্থ ম্ুরদের প্রবেশ আবস্তক হয়, তখন তাহাদের গলায় ঘণ্টা বাঁধিয়া 

৪8. 





দেওয়া হয় অথবা মঠাধিকারিণীদের পূর্বে সংবাদ দেওয়া হয় যাহাতে তাহারা 
নির্জন স্থানে অপেক্ষা করিতে পারেন। 


কিন্ত বৈষণবদের বাত্মল্য রসটি অতি অপূর্ব। এই রসের এবং অন্থাত 
রসের বৈশিষ্ট্য এই ষে। স্বার্থের কোনও সন্ধান ইহার মধ্যে নাই। সাংসারিক 
হিসাবে পুত্রের প্রতি মাতৃন্মেহের মধ্যে যতই আত্মবিস্থৃতি থাকুক, ইহা 
একেবারে বিশুদ্ধ হইতে পারে না। কিন্ত ভগবানের প্রতি নন্দ-যশোদার যে 
অপত্যন্সে, উহা! একাস্তভাবে বিশুদ্ধ অর্থাৎ কিছুমাত্র স্বার্থের সন্ধান উহাতে 
ছিল না। আমার যাহা হয হউক, পুত্র আমার ধেন কিছুমাত্র কষ্ট না পায়-_ 
এইপ্নপভাবে ভগব্ৎসেব' বিশুদ্ধ বাঁৎসল্যরসের উপজীব্য | 

রসাতাস--রসের আভাপমান্্র বতমান অথচ যেখানে প্রকৃত রসের অভাব 
তাহাকে রসাভাস বলে। রসাভাস বা রসদুষ্টি বা অনুচিত রস কীর্তনে অত্যন্ত 
দৌষাবহ। কীর্তনিয়াকে অতি সম্তর্পণের সহিত এই রসাভাস-দোষ পরিহার 
করিতে হয়। মনে করুন, কীর্ডনিয়া মধুর বা আদিরসের গান করিতেছেন, 
এমন সময়ে যদি তিনি পরকালের কথা উপস্থাপিত করেন, তাহ! হইলে গে 
গান অত্যন্ত শ্রুতিকটু হয়। দৃষ্টাস্তপ্বরূপ বল! যাইতে পারে যে, যখন রূপ-গুণ- 
যৌবনশালিনী গোপবালার যমুনাতীরে পারে যাইবার জন্ত অপেক্ষা 
করিতেছেন, তখন যদি গাঁয়ক নাবিকরপগী শ্রীরুঞ্চকে দিয়া বলান যে তিনি 
ভবপারের কর্ণধার, জীবকে ভবপারে লইয়া যাইবার জন্ত অনাদি কাল 
হইতে তিনি খে! দিতেছেন, তাহা হইলে সেখানে রসাভাম-দোষ বা রসভঙ্গ 
হইল বলিতে হইবে। মনে করুন, বাঁসরঘরে বরকে ঘেরিয়া কুটুষ্থিনীর দল 
আনদ্োল্লাসে মগ্না, বরকে গান গায়িবার অন্ত গীড়াপীড়ি করিতেছেন, তখন 
বের যদি গান ধরেন) 


বাশের দোলাতে চড়ে কে.ছে বটে 


ঞ 





তাহা হইলে তাহা যেমন শ্রুতিকটু হয়, কীর্নে রসাভাস অনেক সময়ে তেষনি 
রসপুষ্টির বিরোধী হইয়৷ পড়ে। 

বেষ্ণবশান্ত্রে রস এক অপূর্ব সথষ্টি। উহার বিভাব, অন্থভাব সঞ্চারিভাব 
আদি ক্রম অনুশীলন ন! করিলে কীর্তন বাকগসুন্দর হয় না। পূর্বে যাহা 
বলা হইয়াছে, তাহাতে এই বিষয়টি পরিস্ফুট করিতে চষটা করিয়াছি যে, 
মহাজনপদাবলী স্রলয় সংযোগে শ্রতিমধুররূপে পরিবেশন করিলে, তাহাকেই 
উচ্চাঙ্গের কীর্তন বলে। মহাজনপদাবলীর মধ্যে প্রধান রস শঙ্গাররস। 
মখ্য বাৎসলা ও দাণ্ত রসের বহু পদ থাকিলেও গানের পক্ষে শ্রেষ্ঠ সম্পদ 
হইতেছে পর্দাবলীর আদিরস। অর্থাৎ অধিকাংশ পদাবলী প্রেমকবিতা। 
এই প্রেমমকবিতা রাধার ও তাহাদের সথীবৃন্দকে কেন্ত্র করিয়া রচিত। 
নুতরাং প্রত্যেকটি পদেই আধ্যাত্মিক ইঙ্গিত আছে--অর্থাৎ প্রত্যেক 
রপেরই প্রবাহ চলিয়াছে সেই অনন্ত সাগর-পালে যেখানে মকল হদয়বৃতি 
বাঞ্ছিতকে পাইয়া চরমচরিতার্থত!। লাভ করে। কিন্তু কীর্তনের সর্বপ্রধান 
সতর্কতা আবশ্তক হয় এইখানে। রাধাকৃষণের প্রেমবর্ণনায় যথাসম্ভব 
আধ্যাত্মিক ব্যাখ্যা বর্জন করিয়া গান করিতে না পারিলে কাব্যের মাধুর্য 
এবং গীতের সার্থকতা উভয়ই নষ্ট হইয়া যায়। এখানেই বৈষ্ণব-কবি 
এবং বৈষণষ-গায়কের চরম পরীক্ষা । বৈধব-কবি পরমার্থতত্ব বলিবেন প্রেমের 
মধ্য দিয়া, স্মেছের মধ্য দিয়া, আত্মসমর্পণের মধ্য দিয়া। কিন্তু তিনি কাব্যের 
রসমাধুর্ধ নষ্ট করিতে চাহেন না। কাব্যহিসাবে, রসপরিবেশন হিসাবে তাহার 
কাব্য উপভোগ্য হইবে, অথচ তাহার মধ্যে থাকিবে প্রিয়তষের সারিধ্যলাভের 
উগ্র আকাজ্কা। এই যে সর্বপ্রকার বাধাহীন পণ স্বাধীন প্রেম, প্রীজীব- 
গোস্বামী ইহাকে মুক্তি অপেক্ষাও নুুর্লত বলিয়াছেন। এই অগ্রাকত প্রেমের 
গীত কীর্তন, অথচ কা্তন-গায়ক যদি সে কথা স্পষ্টভাষায় প্রকাশ করেন, তবেই 
তাহার কীর্তন বার্থ হইল। সহজ প্রেমকেই আখরের সাহাযো ফুটাইযা তুলিতে 
হইবে; করি যে চিত্রটি অআকিয়াছেন, তাহারই সৌন্দর্ ও মাধূর্ কীর্ডনিয়া 


৫২ কীর্ডন 

পরিবেশন করিবেন তাঁহার শিল্পশৈলীর ছারা। তত্ব ও লীলার সঙ্গে 
যে নিগৃঢ় রহমযয় সনন্ধ আছে, কথকতায় বা তাগবতবব্যাখ্যায় বা 
তাহা পরিষ্ফুট করিতে চেষ্টা করেন কিন্তু কীর্তনিয়! লীলার চমৎকারিত্ব বর্ণনা 
করিবেন, তত্বকথার দ্বারা তাহাকে বূপকমাজ্জে পরিণত করিতে চেষ্ট! করিবেন 
না। একটি দৃষ্টান্ত দিলে কথাটি সহজে বুঝিতে পারা যাইবে__ 


সই কেব! শুনাইলে গ্ঠামনাম। 
কানের ভিতর দিয় মরমে পশিল গে! 
আকুল করিল মোর প্রাণ ॥ 


এই গানে নামের মাহাত্ব্য বা প্রতাপ বধিত হইয়াছে, কিন্ত এই মধুর 
পদটি গাঁন করিতে গিয়া! যদি কেহ শ্যামনাম-মাহাত্ময প্রচার করিয়া পরকালের 
পাথেয় সঞ্চয় করিবার উপদেশ দেন, তবে তাহার গান অশ্রাব্য হইবে। 
তাহার কারণ এঁ গানটির কবিত্ই সর্বাগ্রে উপভোগ্য, উহার মধ্যে যে 
কবিত্বপূর্ণ প্রেমতন্ময়তা আছে তাহাই পরম আস্মাছ্য, তাহাকে ক্ষন করিবার 
অধিকার কীর্তনিয়ার নাই । 

কীর্তনে আখর-_রসাভাস-দোষ অতি সন্তর্পণে পরিহার করিতে হয় 
বলিয়াছি। তাহার কারণ এই যে কীর্নগানটি যেমন রচিত হইয়াছে, 
তেমনি গান করিলেই হয় না। অন্ত সংগীতের সঙ্গে কীর্ঠনের একটি 
মুখ্য বৈলক্ষণ্য এই যে এই গানে গায়ক ইচ্ছামত অলংকার বা আথর 
(অক্ষর ) যোজন1 করিতে পারেন। গানের অর্থ বিশদ করিবার জন্যঃ 
অস্তনিহিত ভাবকে পরিস্দুট করিবার জন্ত, রচয়িতার গুঢ় মনোভাবকে স্থুরের 
বেদনায় প্রকাশ করিবার জন্য আখর দেওয়া হয়। গায়ক নিজে যাহা 
যোজনা করেন, তাহাই আখর। কোনও কোনও সময় স্থরের পোষকতায় 
আখরের স্থলে পদের অংশবিশেষের পুনরাবৃত্বিও করা হয়__অর্থাৎ 
গায়ক নিজের কথা না 'ভুড়িয়া পদ্ক্তার ভাবাই হুবস্থ ব্যবহার করেন-_ 


কীর্ঠন তে 


তাহাকেও “আখর' বলা হয়। কিন্তু আখর অর্থে প্রধানত গায়কের স্বকীয় 
যোজনা । অনেক সময়ে এইপকল আখর পূর্বর্তী, গাঁয়কেরা রচনা 
করি গিয়াছেন, বর্তমান গায়ক তাহারই আবৃত্তি করেন। আবার অনেক 
সময়ে গায়ক নিজ উদ্ভাবনী শক্তির সাহায্যে ভাবপোষক কথা সংযোজিত 
করেন। গাঁয়কের কবিত্বশক্তি ও হবরতালের নৈপুণ্য থাকিলে এই সফল 
আখর অনেক সময়ে ততৎ পদাবলী ' অপেক্ষাও শ্রতিমধুর হয়। রিন্তু এই* 
খানেই বিপদ! অনেক অল্লশক্তিসম্পয়্ লোক আখর-যোজনার প্রলোভন 
সংবরণ করিতে না পারিয়া এমন কথা হয়তো বলিয়া ফেলেন, যাহা রস- 
পরিপোঁষক তো! নয়ই, বরং তাহার বিপরীত। সে নকল স্থলে রসিকসমাজ 
অত্যন্ত মর্মাহত হন। এই জন্যই আখর দিবার প্রলোভন সংযত না করিলে 
কীর্ভনগান গীড়াদায়ক হইয়। উঠিতে পারে। কারণ রসিক ভজগণ এরূপ 
রসাভাসদোষ হা করেন না। 


কীর্তনের এক-একটি পালা! একটি খণ্ডকাব্য। অর্থাৎ শ্রীকষ্ণের কোনও 
একটি লীলা কয়েকটি মহাজনপদাবলীর সাহায্যে জীবস্তভাবে চিত্রিত করাই 
কার্তনের উদ্দেস্ত। পূর্বেই এইসকল পালার সম্বন্ধে উল্লেখ করিয়াছি। কিন্ত 
কি ভাবে এই পালাগান নিষ্পন্ন হয়, তাহা বল! হয় নাই। সাধারণতঃ 
কীতনিগায়ক বিভিন্ন পদকতর্ণর বিভিন্ন পদ বাছিয়া তাহাই পালার আকারে 
সাজাইয়া লঙগ। বস্তুতঃ যাত্রার পালা যেমন নির্দিষ্ট গান ও কথোপকথনের 
মধ্য দিয়া নির্বাহিত হয়, কীতনের পালা সেরূপ নহে । মনে করুন অন্থুবাঁগের 
এক পাল! গান হইধে ; গায়ক ইচ্ছামত একটি “তদ্চিত' গৌরচন্ত্রিকা বাছিয়' 
লইলেন-- 


কি ক্ষণে দেখিলাম গোরা নবীন কামেরি কৌড়া 
সেই হইতে রইতে নারি ঘর়ে। ইত্যাদি। 
--লক্গীকান্ত। 


তার পরে তিনি গারিতে পারেন_. 
বে অযমানকাষে এক ি়াছিলাম জলে। ইতাদি। 
যা স্ব রামানদদ। 
অথবা--. ্‌ রর 
চিকণ কালিয়া রগ মরমে লেগেছে গো 
| ধরণে না যায় মোর হিযা। 
. স্জ্ঞানদান। 
_ অথবা-- 
| রূপে তরল দিঠি মোঙরি পরশ মিঠি 
পুলক না তেজই অঙ্গ। 
| _+গোবিন দাস। 


অতএব বুঝা! যাইতেছে যে, গায়ক মহাজনপদাবঙী হইতে বিভিন্ন গদ- 
কতার পদ লইয়া নিজের ইচ্ছামত পালা সাজাইয়৷ থাকেন। এইকপ 
সাজাইতে গিয়া কিন্তু পৌর্বাপর্য রক্ষা করা! একাস্ত আবস্ক। এখানে গায়কের 
নিগুণতা ধরা পড়ে। তাহার যদি অনুক্রম-্জ্ান না থাকে, তবে তাহার দে 
গানও রসাভামদুষ্ট হইয়া পড়ে। এই দোষ হইতে অব্যাহতিলাত করিবার 
জন্ত কীর্নগায়ক নিজের ইচ্ছার উপর নির্ভর না করিয়া অনেক সময়ে পূর্ববর্তী 
মহাজনদের অঙ্গুপরণ করেন, অর্থাৎ যে সব পাল! আগে হইতে সাঙ্গানো 


আছে, তাহারই অনুবৃত্তি করেন। 


ক ৫৫ 
১58 


 কীততনের তাল 


[সমস্ত ভারতীয় সংগীতে তালের প্রাধান্ত বিশেষ লক্ষ্য করিবার 
ব্ত। সংগতকারেরা বলেন যে, ভাল বিনা সংগীতের প্রতিষ্ঠা নাই। 
তাহার কারণ এই যে, স্থুর নহজেই ছন্দকে অবলম্বন করিয়া সার্থক হয়। 
শোকাতুরা রমণীরা যে বিনাইয়া বিনাইয়া রোদন করেন, তাহারও মধ্যে ছন্দ 
আছে। এই ছন্দ নানাভাবে মুকুলিত হইয়া উঠে। ছন্দেরও যেমন নির্দিষ্ট 
সংখ্যা নাই, তালও তেমনি অসংখ্য। 


ন রাগানাং ন তালানাং ন বাঞ্ঠানাং বিশেষতঃ 
নাপি প্রবন্ধগীতানামস্তো জগতি বিদ্যুতে ॥ 


সুতরাং ছন্দের বৈচিত্র্য অনুসারে তালের বৈচিত্র্য কল্পিত হইয়াছে। . 
ভারতীয় সংগীত এই তালের দিকে যেরূপ মনোযোগ দিয়াছেন, অন্ত কোথায়ও 
তাহার দৃষ্টান্ত দেখা যায় না। সংগীতের উৎকর্ষ যেমন যেমন বাড়িয়াছে, 
তালেরও তেমনি শুস্বাদপি ুক্ম বিভাগ পরিকল্পিত হইয়া এক বিরাট সৌধ 
নিমিত হইয়াছে । বৈঠকী গানের সঙ্গে মুদজে বা তবলাবীয়ায় ধাহারা 
সংগত করিতে অভিলাধী তাহারা! জানেন .যষে, অগণিত তালের বোল 
তাহাদিগকে যত্বে অভ্যাস করিতে হয়। সংগীতরত্বাকরের সময়. (ত্রয়োদশ 
শতাবী) বা তাহারও পূর্ব হইতে সংগীতশান্্রে এইসকল বাঙ্তের বোল 
গ্রধিত হুইয়া সংগীতশান্ত্কারেরও গ্রতিপাগ্ঘ হইয়াছে । | 

কীত্নে তালের সংখ্যা ১০৮ প্রকার কথিত হয়। ইহাদের মধ্যে 
নিলিখিত তালগুলি সমধিত নুপরিচিত : একতালী, দশকুশী, সমতাল, 
পাকছটা, শ্রুতি, পোট, ধরন, গজল, রূপক, বিষমপঞ্চ, পঞ্চমশোয়ারি, ছটা 
তেওট, তেওরা) তিউটি, ধড়া, ডাশপাহিড়া, জপতাল, যৎ। ঝাঁপতাল, ছঠুকী, : 


৫৬ কান 
বীরবিক্রম, আড়তাল, নন্বন, চঞুপুট, ম$ক, ধামালি, ব্রহ্মতাল, রুদ্রতাল, 
ঝুজক্ুটি, শশিশেখর, চন্্রশেখর, নটশেখর, লোফা-_ইত্যাদি। 

এই সকল তাল আবার ছোট, মধ্যম, ও বড় ভেদে নানাপ্রকার হয়, যথা-- 
বড় দশকুশী, মধ্যম দশকুলী, ছোট দশকুশী, ইত্যাদি। দ্রুত ও বিলদ্বিত ভেদই 
এই প্রকারভেদের হেতু । মান্জরারও তারতম্য লক্ষরীয়। বড় দশকুণী গুরু ও 
লঘু ধরিয়া ৫৬ মাব্র! (২৮+২৮), মধ্যম দশকুশী (১৪+১৪) ২৮ মাত্রা 
ছোট দশকুশী ১৪ মাত্রা, তেওট ১৪ মাত্রা, জপতাল ১২ মাত্রা, একতালা ১২, 
বাঁপতাল ১৯ লোফা ৮, যৎ ৭ মাত্রায় নিষ্পন্ন হয়। 

কীত'নগানে বিশেষতঃ উচ্চাঙ্গের কীতর্নে অনেক সময়ে বিলগ্বিত লয়ের 
ব্যবহার হয়। ইহার কারণ আর কিছুই নহে--শ্রোতাকে ভাবিবার সময় 
দেওয়া। অর্থাৎ গায়ক যে চিত্রটি অস্কিত করিতেছেন; শ্রোতাঁকেও আপনার 
চিত্তে সেই চিত্তের উদ্দীপনায় অবসর প্রদান করা। অনেক বড় বড় ওস্তাদও 
কীর্তনের এই বিলম্বিত লয়ের বিন্যাস দেখিয়া চমত্কৃত হন। 

এই সকল তাল ও দ্রুত, মধ্যম, বিলম্বিত লয়ের বাদ্য অভ্যাস করিতে 
অনেক সময় ও সহিষ্ণুতার প্রয়োজন হয়। ব্তমানকালে উপযুক্ত উৎসাহের 
অভাবে এইরূপ গান ও বাস্ের অভাব ঘটিবার সম্ভাবনা হইয়াছে । পূর্বে যে- 
সময়ে কীতনের প্রসার ও উন্নতি ছিল সে সময়ে গরানহাটী, মনোহরসাহী 
রেনেটি ও মন্দারিনী এই চারি ঘরের ভিন্ন ভিন্ন প্রকার বাগ্ধে অভিজ্ঞ অনেক 
ব্যক্তি ছিলেন। এখনও কীত নবিদের! তাহাদের নাম জানেন। ভারত দাস, 
ময়নাভালের নিকুঞজ মিত্র, বুন্দাবনধামের গৌরদাস প্রভৃতি খোলবাদ্তে প্রভূত 
যশঃ লাভ করিয়াছিলেন । 

কীত'নে গায়কের স্তায় বাদকেরও মঙ্কভূতি প্রবল হওয়া আবস্ত₹। ভাবের 
সহিত গান না হইলে যেমন রসসঞ্চারে বাধা হয়, তেমনি ভাবের সহিত বাগ 
না হইলেও রসপুিতে বাধা হুয়। বর্তমানকালে শ্রীযুক্ত নবদ্বীপ ব্রজ্নবাসী 
প্রভৃতির স্তায় প্রসিদ্ধ খোলবাঁদকের বাস্থ শুনিলেই ইহা বুঝিতে পারা যায়। 


কীর্তন ৫৭. 


মনে করুন, গায়ক ভাবকে ছুটাইয়। তুলিবার জন্ত আখর ধরিয়াছেন, এই 
আখর যেমন স্তরে স্তরে বিভ্বৃত হইবে, বাস্তও তেমনি স্তবে স্তরে বিস্তৃত হইয়া 
 গ্লীতের পারিপাট্য বিধান করিবে। বাজনার এই ভঙ্গীকে বলে 'কাটান। 
আখরকেও কাটান বলা হয়। নুতরাং গায়ক ও বাদকের পূর্ণ সহযোগিতা 
না থাকিলে গান সফল হয় না। গায়ক পদ ও দুরের দ্বারা যেরূপ রসমাধুরী 
স্্ট করিতে চাহেন, ব! কাটানের উপর কাটান দিয়া যে অনুভূতি জাগ্রত 
করিতে চেষ্টা করেন, বাদক ঘি তাহা অনুভব করিয়া বাচ্ছের তরে সেই সেই 
তাৰ বিস্তার করিতে সহায়তা করেন, তবে সে গীত অপূর্ব হয়। ইহাই 
কীতনের টেকৃনিক্‌”। 
কীর্তনের টেকৃনিক এক সময়ে এন্প উন্নতি লাভ করিয়াছিল যেঃ 
কীতনকে পল্লীংগীত ব1 1010 219810এর অন্ততূক্তি কর! চলে না। অনেকে 
এই টেকৃনিক্‌ অবগত নহেন বলিয়া কীত'নের প্রতি সুবিচার করিতে পারেন 
না। একদিক দিয়া গানে স্থরের যে টেক্নিক্‌ গড়িয়া উঠিয়াছিল, অন্ত দিকে 
বাস্ছেও তাহ! প্রতিফলিত হইয়া কীতনৈর উন্নতির যুগকে সংগীতের ইতিহাসে 
এক স্মরণীয় যুগ করিয়া তুলিয়াছিল। 

_ বতমীন কালে ধাহারা টবঠকী গানের টেকৃনিক আয়ত্ত করিয়াছেন, 
তাহারা কীতনের টেকুনিকৃকে ছুর্বোধ্য বলিয়া উপেক্ষা করেন। তাহারা স্ুর- 
সম্বন্ধে বৈচিত্র্য দেখিয়া মনে করেন, কীর্নে স্মুরের অবনতি ঘটিয়াছে, তেমনি 
তাল-সন্বদ্ধে মাত! গণিয়া হতাশ হইয়া ভাবেন যে কীতনে বিশুদ্ তাল নাই, | 
বন্ততঃ বুঙ্ম মাত্রাবিভাগের উপরই কীতর্নের তাল প্রতিঠিত। কীত্তনের 
স্থর ও তাল সঙ্বন্ধে বিচার করিতে হইলে উভয়ই আয়া স্বীকার করিয়া 
অত্যাম করিতে হয়। | 

আবার যদি কখনও বাঙালী কীতন-গানের মর্ধাদা উপলব্ধি করে এবং 
রজ গায়কের! ইহার টেকৃনিক্‌ অত্যাস করিবার কষ্ট স্বীকার করিতে উদ্যম 
করেন, তবেই কীত'নের উন্নতি হইতে পারে। 


উপসংহার 


উপদংহারে বক্তব্য এই যে, বৈষ্ঞবধর্মের গ্রভাবে তারত বর্ষের নানাস্থানে 
রাধাকৃফণলীনা প্রচারিত হয় এবং এ লীলা অবল্নে বছ পদাবলী রচিত 
হইয়াছিল। বাংল! দেশে প্রচলিত পদাবলীর সহিত এ সকল পদাবলী 
ভাব, কবিত্ব ও মাধূর্ধ তুলনা করিলে বাংলার কীতনের বৈশিষ্ট্য উপল্ধি 
করিবার পক্ষে সুবিধা হইবে। কিন্তু সারাভারতের এই অতুলনীয় সম্পদ এখনও 
মম্যকূরূপে আলোচিত ও আত্বাদিত হয় নাই। মিথিলায় বিষ্যাপতি যে পদাবলী 
রচনা করিয়াছিলেন, বাংলার বৈধঃবসমাজ আনন্দের সহিত তাহা তাহাদের 
কীনের সঙ্গ গীখিয়! নইয়াছিলেন, | বিদ্তাপতিকে আমরা বাঙালী বলিয়াই 
যনে করিয়া আসিয়াছি এবং কীর্ঠনে তাঁহাকে উচ্চামন দিয়াছি। উত্তর পশ্চিমের 
হিন্দী কৰি স্থরদাঁসের পদাবলীও কিছু কিছু আমরা আত্মসাৎ করিয়াছি। পদ- 
কল্পতরুতে ইার একটি পদ উদ্ধৃত হইয়াছে। রাজগুতানার মূততিমূতী ভক্ভি- 
্বরূপিণী মীরাবাইয়ের অপূর্ব পদাবলী বাংলার মহাজনী কীর্তনের অঙ্ধীভৃত 
হইতে পারে নাই বটে, কিন্তু মীরার সংগীত কীর্তনেরই ছন্দে বাংলার অনেক- 
স্থলে গীত হইতে শুনা যায়। শিখদের গ্রন্থপাহেবে যে পদাবলী আছে, তাহাও 
অনেকটা কীত'নের ভঙ্গীতে লেখা । নানক জির এই সকল ভজন শিখদের সংগতে 
একাস্ত নিষ্ঠার সহিত গীত হইয়া থাকে। এই সকল পদাবলীও গীতের উদ্বেস্্েই 
রচিত হইয়াছিল বলিয়া মনে হয় এবং ইহার মধ্যে যে তক্তিভাবের নির্মগধারা 
প্রবাহিত হইয়াছে, তাহা বঙ্গদেশের পদাবলী অপেক্ষা কোন অংশে নান নহে। 
উত্তর পশ্চিম ভারতেও মে সময়ে অর্থাৎ পঞ্চদশ যোড়ণ শভাবীতে এইরূপ 
এক ভাবের বন্তা বহিয়া গিয়াছিল। বভাচার্ধ ও তাহার ভক্তদের মধ্য 
কবিদ্বের যে উচ্ছাস দেখিতে পাওয়া য় তাহা বঙদেশের কীতন-মপ্পদের 





৫৯. 


নিত তুলনীয়। তুলমীদাদ, নদদা ডি কবিগণ ভকতিধর্মের যে.ব্রবাহ 
ছটা ইয়াছিলেন তাহাও অত্যন্ত উপভোগা। তুলসীদাস তাহার রামায়ণে যে 
দোহা, চৌপাই গরভৃতি দিয়াছে; ভারতের বহু স্থানে তাহা গীত হইয়া থাকে । 
হ্রদাস, নন্দদাস প্রভৃতি রাধাক়ফোর লীলা সমন্ধে বু পদ রচনা করিয়া 
গিয়াছেন। ভাবের গাী্ষে ও ভাষার মাধূর্ষে এখনও তাহা পরম আস্থাগ্ঘ। 
উত্তরপশ্চিম ভারতে কয়েকজন মুসলমান কৰি জন্ুগ্রহণ করিয়াছিলেন, ধাহীরা' 
রাধাকৃফ লীলা সমন্ধে পদ রচনা করিয়া যশস্বী হইয়া গিয়াছেন। ইহাদের 
মধ্যে রসখান্‌ ও খান্থানান্‌ আবদর রহিয খানের নাম বিশেষ উল্লেখযোগ্য । 
রসথান ছিলেন একজন স্ান্ত পাঠান। তিনি হিন্দীতে যে পদাবলী রচনা 
করিয়াছেন, তাহার কবিত্মাধূ্য অবরণনীয়। আবদর রহিম ছিলেন বৈরাম 
খানের ভ্রাতা । ইনি আকবরের সেনাপতিদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্ত 
রাধাকৃষ্ণলীলা-বর্ণনায় তিনি তহার ভক্তিগ্রবণতার যে পরিচয় দিয়াছেন, তাহা 
চিরদিন রদিকসমাজে আদৃত হইবে। দক্ষিণ ভারতে আলবারদের সংগীতও 
এই প্রমঙ্গে উল্লেখধোগ্য। তামিল তাষাঁয় ইহাদের পদাবলী 'তামিলবেদ' 
নামে প্রসিদ্ধ হইয়াছিল । 

সুতরাং পদাবলীর দিক দিয়! দেখিলে এই ভাবধারা শুধু বাংলার নয় 
সমগ্র ভারতের দাংস্টতিক সম্পদ! ভারতবর্ষকে জানিতে হইলে এই ভাবধারার 
সহিত বিশেষ পরিচয় থাকা বাঞ্ছনীয় বলিয়া মনে হয়। ইহার মধ্যে আবার 
বাংলার উচ্চাঙ্গের কীত'ন সুর তাল ও ব্যঞননায় একটি বিশিষ্ট স্থান অধিকার 
করিয়া রহিয়াছে। 


১৭৩০৫ 2 রা 


২৮ ২৮ ৬৮ ক হ/ ২7 ৬ 
€ ৮৩6 /0 ৮৩ 


১৭ 


উল, 


১৯. 
হঞ্, 
২১. 
২২. 
২৩. 
২৪. 
৫. 
২৬.. 
২৭. 
২৬, 
২৯. 
৩০. 


€ ৪ £ 


৪ 
৮০৫4 


৩৬. 


ই ১0. 


চি জরাপেখর বত রঃ 
ভীরতের সংস্কৃতি : শ্রাক্ষিতিমোহুন সেন শাস্ত্রী 
জগদীশচক্দ্রের আবিষ্কার : প্রীচারুচজ্স ভট্টাচারধ 


| : অহাসহোপাধ্যায় প্রমখনাথ তর্কভুষণ 
ভারতের খনিজ : শ্রীরীজশেখর বসু, 


বিশ্বের উপাদান : শ্রীচারুচজ্র ভট্টাচার্ধ 


হিন্দু রসায়নী বিদ্যা) : আচাধ্য প্রফুলচজ্জ রায় 


. নক্ষত্র-পরিচয্স : অধ্যাপক শ্রীপ্রমথনাথ সেনগুপ্ত 


শারীরবৃত্ত : ডক্টর রুদ্রেক্রকুমার পাঁল 
প্রাচীন বাংল। ও বাডালী : ডক্টর সুকুমার সেন 


, বিজ্ঞীন ও বিশ্বজগ্ : অধ্যাপক প্রীত্রিয়দারঞ্ন রার 


আযুর্েদ-পরিচয় : মহীমহ্হোপাঁধ্যার গণনাথ দেন 


 বজীয় নাট্যশীল। : শ্রীব্রজেজ্নাথ বন্দ্যোপাধ্যায় 
 রঞ্জন-দ্রব্য : ডক্টর ভুঃখহরণ চক্রবতী 
জমি ও চাষ : ডক্টর সত্যপ্রসাদ রায় চৌধুরী 


বুদ্ধোতর বাংলার কৃষি-শিজ : ভডীর মুহণ্মদ কুদরত-এ-খুদ! 
॥ ১৩৫১ ৫ 

রায়তের কথা৷ : প্রীপ্রমথ চৌধুরী 

জমির মালিক : শ্রীঅতুলচত্রা গুপ্ত 

বাংলার চাধী : শ্রীশাস্তিপ্রিয বস্থ 

বাংলার রায়ত ও জমিদার : ডক্টর শচীন সেন 

আমাদের শিক্ষাব্যবস্থা : অধ্যাপক শ্রীঅনাথনাথ বল 


দর্শনের রূপ ও অভিব্যক্তি : জীউমেশচজ্র ভট্টাচাষ 


বেদাস্ত-দর্শন : ডক্টর রম। চৌধুরী 
যোগ-পরিচয় : ডক্টর মহেক্্রনাথ সয়কার 
রসায়নের ব্যবহার : ডক্টর সর্বাশীসহায় গুহ সরকার 


 ক্মমনের আবিষ্কীর : ডক্টর জগন্নাথ গুপ্ত 


.' বাংলা সামরিক সাহিতা : জীত্রজেশ্রনাথ বন্দ্যোপাধ্যান়্ 
, মেগাস্থেবীসের ভারত-বিব্রণ : শ্রীরজনীকান্ত গুহ 

: বেতার : ডক্টর সতীশরঞন খান্তসীর 

. আন্তর্জাতিক বাণিজ্য : শ্রীবিসলচত্র সিংই 


